IslamHouse.-« — — — —— 1437 


ইসলাম 


[ Bengali - বাংলা - এ] 


অনুবাদ: জাকের উল্লাহ আবুল খায়ের 
সম্পাদনা: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


https://archive.org/details/@salim _molla 


IslamHouse.-" =——— ooo 1437 


iljoll plludll p14; 
#— 
lol as 2 Bl as Gl 


MWR 


HL sl Ste, 3 


EE 
a 


গু 


ds 


(১০ )- 


EL 


3 
E 


নারী কে? 


মানব জাতির প্রকৃত সম্মান কী? 


ইসলামে নারীর সম্মান 


মুসলিম নারীদের বিষয়ে আত্ম-মর্যাদাবোধ 


ইসলাম নারীদের মুক্তিদাতা 


VT LER OG HL UV 


uv 
[ 


বিশেষ সতর্কতা 


IslamHouse com 


#—  _ ক 
সকল প্রশংসা মহান আল্লাহ তা'আলার জন্য, যিনি 
আমাদের জন্য দীনকে করেছেন পরিপূর্ণ, আর আমাদের 
জন্য সম্পন্ন করেছেন তার অসংখ্য ও অগণিত 
নি‘আমতসমূহ এবং এ উম্মত তথা মুসলিম জাতিকে 
বানিয়েছেন সমগ্র উম্মতের মধ্যে শ্রেষ্ঠতম উম্মত। 
আমাদের থেকেই একজনকে রাসূল হিসেবে আমাদের 
কল্যাণের জন্য প্রেরণ করেছেন, যিনি আমাদের নিকট 
আল্লাহ তা'আলার আয়াতসমূহ তিলাওয়াত করেন, 
আমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন এবং আমাদের 
আত্মাকে পরিশুদ্ধ ও সংশোধন করেন। আর সালাত ও 
সালাম বর্ষিত হোক সে মহামানবের ওপর, যাকে সমগ্র 
জগতবাসীর জন্য রহমতস্বরূপ দুনিয়াতে প্রেরণ করা 
হয়েছে এবং নির্বাচন করা হয়েছে নেক আমলকারীদের 
জন্য আদৰ্শস্বরূপ। আরও সালাত ও সালাম বর্ষিত হোক 
তার সমগ্র পরিবারবর্গ ও সাথী সঙ্গীদের ওপর, যারা 


IslamHouse com 


(woe )- 


নবীগণের পর দুনিয়াতে সর্বোচ্চ সম্মানের অধিকারী। 
আমীন। 


একজন মুসলিম বান্দার ওপর আল্লাহ তাআলার 
নি‘আমত ও অনুগ্ৰহ এত বেশি যে, দুনিয়ার কোনো 
হিসাব-নিকাশ তা আয়ত্ত করতে পারবে না এবং হিসাব 
করে শেষও করা যাবে না। বিশেষ করে, আল্লাহ্‌ তা'আলা 
একজন মুসলিমকে এ মহান দীনের প্রতি যে হিদায়াত 
দিয়েছে, এর চেয়ে বড় নি‘আমত দুনিয়াতে আর কিছুই 
হতে পারে না। কারণ, আল্লাহ তা'আলা নিজেই এ দীনের 
প্রতি সন্তুষ্টি জ্ঞাপন করেছেন এবং তিনি তার বান্দাদের 
জন্য এ দীনকে পরিপূর্ণ করেছেন এবং পছন্দ করেছেন। 
তিনি ঘোষণা দিয়েছেন যে, তার বান্দাদের থেকে এ দীন 
ছাড়া অন্য কোনো আর কিছুই তিনি কবুল করবেন না। 
কারণ, এ দীনের কোনো বিকল্প নেই, আল্লাহ তা'আলা 
মানবজাতির কল্যাণের জন্য এ দীনকেই বাছাই করেছেন। 
আল্লাহ তাআলা বলেন- 


IslamHouse com 


{ 
Ee a. WE E51 ্ Ls Fe 21-2 { Ay 
[Y :5 SU] > Ay EY E55 


“আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণ 
করলাম এবং তোমাদের ওপর আমার নি‘আমত সম্পূর্ণ 
করলাম এবং তোমাদের জন্য দীন হিসেবে পছন্দ করলাম 
ইসলামকে ৷” [সূরা আল-মায়েদাহ্‌, আয়াত: ৩] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 
[40s MCELY AT Le Gl 


“নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দীন হলো ইসলাম। 
[সুরা আলে ইমরান, আয়াত: ১৯] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


5 5 3585 Le LE OB Es LY FE ES 5) 
[Ae dls MLO Sri 


IslamHOouse com 


ees )- 


“আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দীন চায়, তবে তার 
কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে 
আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।” [সূরা আলে 
ইমরান, আয়াত: ৮৫] 

মহান আল্লাহ আরও বলেন, 

55 352 S455 GAY tL CS BY S55) 
© S525 Bd Saal SA sien in) 
[A NV: OO LSS rE Es 40 58 UES 
“আর তোমরা জেনে রাখ যে, তোমাদের মধ্যে আল্লাহর 
রাসূল রয়েছেন। সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের 
কথা মেনে নিত, তাহলে তোমরা অবশ্যই কষ্টে পতিত 
হতে ৷ কিন্তু আল্লাহ তোমাদের কাছে ঈমানকে প্রিয় করে 
দিয়েছেন এবং তা তোমাদের অন্তরে সুশোভিত 


করেছেন। আর তোমাদের কাছে কুফুরী পাপাচার ও 
অবাধ্যতাকে অপছন্দনীয় করে দিয়েছেন তারাইতো সত্য 


IslamHouse com 


(৬০ )- 


পথপ্রাপ্ত ছিল। আল্লাহর পক্ষ থেকে করুণা ও 
নি‘আমতস্বরূপ। আর আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়” [সূরা 
আল-হুজরাত, আয়াত: ৭-৮] 


আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দীন এমন, যা দ্বারা আল্লাহ 
সংশোধন করেছেন মানব জাতির নৈতিক চরিত্র ও বিশ্বাস 
এবং দুনিয়া ও আখিরাতের জীবনকে করেছেন সুন্দর। 
যারা এ দীনের প্রতি বিশ্বাস স্থাপন ও আনুগত্য করবে 
এবং দীনের নির্দেশকে যথাযথ পালন করবে, আল্লাহ 
তাদেরকে যাবতীয় ভ্রান্তি ও গোমরাহী থেকে মুক্ত 
রাখবেন, তারা কখনই বিভ্রান্ত ও পথভ্রষ্ট হবে না এবং 
কোনো প্রকার গোমরাহী তাদের স্পর্শ করতে পারবে না। 
এ দীনকে বাদ দিয়ে যারা অন্য পথে গিয়েছে, তারা পদে 
পদে বিপদের সম্মূখীন হয়েছে। তারা গভীর অন্ধকারে 
নিমজ্জিত হয়েছে। আল্লাহ তা'আলা যাদের এ দীনের 
পেয়েছে। 


IslamHouse com 


(৭ )- 


মনে রাখতে হবে, এ দীন হলো, অত্যন্ত মজবুত ও 
শক্তিশালী দীন, যার কোনো বিকল্প নেই, এ দীনের লক্ষ্য 
ও উদ্দেশ্য অতীব সুদৃঢ় ও বস্তুনিষ্ঠ এ দীনের দিকে 
পথনির্দেশ বা আহ্বান করা যেমন মহৎ, অনুরূপভাবে 
যারা এ দীনের ডাকে সাড়া দেবে, তাদের পরিণতি ও 
ফলাফল সবই হবে মধুর ও সুখকর। 


আরও মনে রাখতে হবে, এ দীনের প্রতিটি সংবাদ সঠিক 
ও নির্ভুল। বিধানসমূহ ইনসাফ-পূর্ণ ও বস্তুনিষ্ঠ এমন 
কোনো আদেশ দেওয়া হয় নি যার সম্পর্কে কোনো 
সত্যিকার জ্ঞানী ব্যক্তি বলতে পারে, দীনের এ আদেশটি 
যথার্থ বা প্রযোজ্য নয়। আবার এমন কোনো নিষেধও 
করা হয় নি, যার সম্পর্কে কোনো বুদ্ধিমান বলতে পারে 
এ কাজটি হতে নিষেধ করা অযৌক্তিক বা এ নিষেধটি 
না করলে ভালো হত। দুনিয়াতে আজ পর্যন্ত এমন কোনো 
সত্যিকার জ্ঞানের আবির্ভাব হয় নি; যা দ্বারা এ দীনের 
কোনো বিধানকে চ্যালেঞ্জ করা যেতে পারে এবং এমন 


IslamHouse com 


(v৮ )- 


কোনো বিধান আজ পর্যন্ত কেউ দেখাতে পারে নি যার 
দ্বারা দীনের কোনো বিধানকে অযৌক্তিক প্রমাণ করা 
যেতে পারে। এ দীন এমন একটি দীন, যা মানুষের 
স্বভাবের সাথে আঙ্গাঙ্গিভাবে জড়িত। এ দীন মানুষকে 
সঠিক পথ দেখায় ও হকের সন্ধান দেয়, সত্যের পতাকা 
তলে আশ্রয় দেয়। সততা হলো এ দীনের নিদর্শন, আর 
ইনসাফ হলো এ দীনের ভিত্তি, হক্ক হলো এ দীনের খুঁটি, 
রহমত হলো এ দীনের আত্মা ও শেষ প্রান্তর এবং কল্যাণ 
হলো এ দীনের চির সাথী। সংশোধন ও সতর্ক করা এ 
দীনের সৌন্দর্য ও কর্ম, আর উত্তম চরিত্র হলো এ দীনের 
সম্বল ও উপার্জন। 


যে ব্যক্তি এ দীনকে ছেড়ে দেয় এবং এ দীনের অনুকরণ 
হতে বিরত থাকে, তার বিশ্বাস ও অবিচলতার বিলুপ্তি 
ঘটে, চারিত্রিক বৈশিষ্ট্য আর অবশিষ্ট থাকে না, উন্নত ও 
উৎকৃষ্ট চরিত্রের অবনতি ঘটে৷ ভ্রান্ত ধারণাগুলো তার 
মধ্যে প্রগাঢ় হয়। দুশ্চিন্তা ও নানাবিধ ভ্রান্তি তার মধ্যে 


IslamHouse com 


(৯ )- 


জাল বুনে। তার নীতি-নৈতিকতার পতন ঘটে এবং 
চারিত্রিক অবনতি দৃশ্যমান হয়। 


বলা বাহুল্য যে, দুনিয়াতে একজন বান্দার জন্য সবচেয়ে 
বড় পাওনা হলো এ মহান দীনের প্রতি হিদায়াত লাভ 
করা। আল্লাহ তা'আলা যাকে এ দীনের প্রতি আনুগত্য 
প্রদর্শন ও এ দীনের দিক নির্দেশনা অনুযায়ী চলার 
তাওফীক দিয়েছেন, তার চেয়ে সৌভাগ্যবান ও সফল 
ব্যক্তি দুনিয়াতে আর কেউ হতে পারে না। সেই দুনিয়া ও 
আখিরাতে একজন সৌভাগ্যবান ব্যক্তি । 


আর এ দীনের পূর্ণতা ও সৌন্দর্য হলো, মুসলিম মহিলা 
ও নারীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। যারা এ দীনের 
অনুসারী তাদের দায়িত্ব হলো, নারীদের ইজ্জত সম্রমের 
হিফাযত করতে আপ্রাণ চেষ্টা করা এবং তাদের 
অধিকারের প্রতি বিশেষভাবে লক্ষ রাখা, আর তাদের 
প্রতি কোনো প্রকার বৈষম্য না করা। কোনো মুসলিম 
ব্যক্তি যেন কোনো নারীর সাথে এমন কোনো কাজ না 


IslamHouse com 


১৩ ১০ 


করে, যাতে তাদের অধিকার ক্ষুণ্ন হয় এবং তাদের প্রতি 
কোনো প্রকার অবমাননা হয়। এ ধরণের যে কোনো 
কাজকে ইসলাম নিষিদ্ধ ঘোষণা করেছে। তাদের 
দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে কেউ যাতে তাদের 
ওপর কোনো প্রকার যুলুম-অত্যাচার করতে না পারে, 
তার প্রতি ইসলাম বিশেষ সতর্কতা অবলম্বন করেছে। যে 
সব কাজে বা কর্মে এ ধরনের অবকাশ থাকে, ইসলাম 
সে ধরনের কাজ-কর্ম থেকে মুসলিমদের দূরে থাকা 
নির্দেশ দিয়েছে। 


আর আল্লাহ তাআলা মুসলিম জাতির জন্য এবং বিশেষ 
করে যারা নারীদের সাথে বসবাস ও ঘর সংসার করে 
তাদের জন্য বিশেষ কিছু আইন, কানুন ও নীতিমালা এবং 
এমন কিছু দিক নির্দেশনা দিয়েছেন, যেগুলো বাস্তবায়ন 
করার সুযোগ থাকে না। তখন তারা অবশ্যই লাভ করবে 


IslamHouse com 


(5১০ )- 


আনন্দদায়ক জীবন, যথার্থ অধিকার এবং দুনিয়া ও 
আখিরাতের কল্যাণ। 


IslamHouse com 


(১২০% )- 
বিশেষ মূলনীতি 


এ ক্ষেত্রে একজন মুসলিমের জন্য কতক গুরুত্বপূর্ণ 
মূলনীতি অবশ্যই জানা থাকতে হবে, যাতে করে সে, তার 
ও তদানুযায়ী নিজেকে দুনিয়ার জীবনে পরিচালনা করতে 
পারে। আর একজন মুসলিমকে এ কথা অবশ্যই বিশ্বাস 
করতে হবে যে, এসব মূলনীতিগুলোর আলোকে 
জীবনকে পরিচালনা করার দ্বারা সে সত্যিকার অর্থে 
সম্মানের অধিকারী হবে এবং দুনিয়া ও আখিরাতের 
যাবতীয় কল্যাণ অর্জন করবে৷ নিম্নে এ সব 
মূলনীতিগুলোকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হল। 


এক. 


একজন মুসলিম বান্দাকে এ কথার ওপর অবিচল ও 
অটুট বিশ্বাস রাখেতে হবে যে, দুনিয়াতে মহান আল্লাহ 
রাব্বুল আলামীনের দেওয়া বিধানই সবচেয়ে সুন্দর, 
সঠিক, মজবুত, নিখুঁত ও পরিপূর্ণ বিধান। যার মধ্যে 


IslamHOouse com 


১৩ ১৩ 


কোনো প্রকার প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই । আর 
আল্লাহর বিধান ছাড়া আর যত বিধানই দুনিয়াতে 
আবিষ্কার হয়েছে, সবই ভ্রান্ত ও ভুলে ভরা। কারণ, আল্লাহ 
তা‘আলা হলেন, সমগ্র মখলুকের স্রষ্টা। আর স্রষ্টার বিধান 
সৃষ্টির জন্য নিখুঁত হবে এটাই স্বাভাবিক। স্বষ্টা অবশ্যই 
জানে কোনো বিধান তার সৃষ্টির জন্য উপযোগী হবে আর 
কেন বিধান তাদের জন্য অকল্যাণ হবে। আল্লাহ তা'আলা 
বলেন, 
EE Gl DS WY Gs Ni Af 3 Yd yj) 
[te inl {OG Y A Fl Sl 
“বিধান একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে, 
তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করো না। এটিই 
সঠিক দীন, কিন্তু অধিকাংশ লোক তা জানে না” [সূরা 
ইউসুফ, আয়াত: 8০0] 


IslamHouse com 


১৩ ১৪ — 


238 CSS A Se GS IG SAG Blea ES) 
[0+ ::5U] ৰ্ঘ ESE 


“তারা কি তবে জাহেলিয়্যাতের বিধান চায়? আর নিশ্চিত 
বিশ্বাসী কওমের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে কে 
অধিক উত্তম?” [সূরা আল-মায়েদাহ, আয়াত: ৫০] 


ASML SS Sl HT Lf 
“আল্লাহ তা‘আলা কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন? 
[সুরা আত-তীন, আয়াত: ৭] 
[081 (ESS Le Bl; sss Li HT SS DIS: 
“এভাবেই আল্লাহ তা'আলা তোমাদের জন্য তার 
আয়াতসমূহ বৰ্ণনা করেন। আল্লাহ তা'আলা মহা জ্ঞানী 
প্রজ্ঞাময় ৷” [সূরা আন-নূর, আয়াত: ৫৯] 


IslamHoUuse com 


১৩ ১৫ 


দুই. 

একথা অবশ্যই জানা থাকতে হবে, একজন মুসলিমের 
যাবতীয় কল্যাণ, ইজ্জত, সম্মান ও সৌভাগ্য সবই, তার 
রবের আনুগত্যের সাথে সম্পৃক্ত। একজন মুসলিম যত 
বেশি তার প্রভুর আনুগত্য করবে, দুনিয়া ও আখেরাতে 
তার ইজ্জত, সম্মান ও কামিয়াবি তত বেশি বৃদ্ধি পাবে। 
আল্লাহর দেওয়া বিধানের প্রতি তার আনুগত্য যতই 
বাড়বে, তার সওয়াব বা বিনিময়ও তদনুযায়ী বাড়বে। 
আল্লাহ তা‘আলা কুরআনে করীমে বলেন, 


I LE LES LE OEE UBS 15 0) 
[YN LO C4 IE ls 
“তোমরা যদি সেসব কবীরা গুনাহ পরিহার কর, যা থেকে 


তোমাদের বারণ করা করা হয়েছে, তাহলে আমরা 
তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে 


IslamHOouse com 


১৩ ১৬ 


প্রবেশ করাব সম্মানজনক প্রবেশস্থলে।” [সূরা আন- 
নিসা, আয়াত: ৩১] 


it GATE F FEE Ha ETE wR Es চব 
ds JE LD YS JS © GALL LES Lal GLY 
(© Ed 2 45 Sd HE Gy © Sls 55 
[SY ০: ] 


“নিশ্চয় আমি তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। 
অতএব, তোমরা আমার কথা শোন। তাকে বলা হলো, 
জান্নাতে প্রবেশ কর। সে বলল, হায়! আমার কাওম যদি 
ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত 
করেছেন। [সূরা ইয়াসীন, আয়াত: ২৫-২৭] 


AAO UES HSE HS OVS HB I) 
[Ns 


IslamHouse com 


Ce) 


“নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ 
করেছে এবং সে ব্যর্থ হয়েছে, যে তাকে কলুষিত 
করেছে ”[সূরা আশ-শামস, আয়াত: ৯-১০] 


FS GS Sd or BS FS) 
AEE FUG OOS ES 
Le des 53k A S| Al 52 ESS 


[1 0 5SUN LO mis 


“হে কিতাবীগণ, তোমাদের নিকট আমার রাসূল এসেছে, 
কিতাব থেকে যা তোমরা গোপন করতে, তার অনেক 
কিছু তোমাদের নিকট সে প্রকাশ করছে এবং কিছু 
অনেক কিছু ছেড়ে দিয়েছে। অবশ্যই তোমাদের নিকট 
আল্লাহর পক্ষ হতে আলো ও স্পষ্ট কিতাব এসেছে। এর 
মাধ্যমে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান, যারা তার 
সন্তষ্টির অনুসরণ করে এবং তার অনুমতিতে তিনি 
তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করেন। 


IslamHOouse com 


১১ ১৮ 


আর তাদেরকে সরল পথের দিকে হিদায়াত দেন৷” [আল 
মায়েদাহ্‌, আয়াত: ১৫-১৬] 


তিন. 


মুসলিম জাতিকে এ কথা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস 
করতে হবে যে, এ জগতে তাদের বিপক্ষে অসংখ্য- 
অগণিত শত্রু রয়েছে, যারা সব সময় তাদের ক্ষতি করতে 
সচেষ্ট থাকে, আপ্রাণ চেষ্টা করে কীভাবে এ জাতির ক্ষতি 
করা যায় এবং দুনিয়ার ইতিহাস থেকে তাদের নাম 
নিশানা মুছে ফেলা যায়। তাদের কাজই হলো, মুসলিম 
জাতির ইজ্জত সম্মান লাভের যাবতীয় সব পথ ও 
উপকরণ বন্ধ করে দেওয়া এবং তাদের অগ্রগতির সব 
পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। মুসলিম জাতির ইজ্জত 
সম্মানকে ধূলিসাৎ করতে এবং তাদের অপমান- অপদস্থ 
এমন কোনো ষড়যন্ত্র নেই, যা তারা মুসলিম উম্মাহর 
বিরুদ্ধে প্রয়োগ করে না। তারা মুসলিম উম্মাহর বিরুদ্ধে 


IslamHouse com 


3৩ ১৯ 


যত প্রকার উপায় উপকরণ আছে সব কিছু প্রয়োগ করে। 
মুসলিম উম্মাহর বিরুদ্ধে তারা নানা প্রকার অপপ্রচার 
চালায়। কোথাও আজ তারা যাতে নিজ পায়ে দাঁড়াতে না 
পারে, সে জন্য যেখানেই তাদের কোনো উত্থান দেখে, 
সেখানেই তারা আক্রমণ চালিয়ে তাদের নিস্তেজ করে 
দেষ। 


আর এদের অগ্রভাগে রয়েছে অভিশপ্ত ও বিতাড়িত 
শয়তান, যে শয়তান হলো আল্লাহর শত্রু, ইসলাম ও 
মুমিন বান্দাদের শত্রু আল্লাহ তা‘আলা যখন মুমিনদের এ 
দীনের মাধ্যমে সর্বোচ্চ সম্মান দেন, তখন শয়তানই 
সর্বাধিক বিক্ষুব্ধ হয় এবং তার শরীরে আগুন ধরে যায়। 
ফলে সে আল্লাহর মুমিন বান্দাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা 
করে এবং তাদের প্রতিটি চলার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি 
করার ঘোষণা দেয়। চতুর্দিক থেকে সে তাদের ঈমান- 
আমল ধ্বংস করার জন্য আক্রমণ চালায়। অভিশপ্ত 


IslamHouse com 


—— OOOO ৯h 


সম্মানহানি ও অপমান করা এবং আল্লাহ তা'আলা 
মুমিনদের যে সম্মান দিয়েছেন, তা নষ্ট করা। শয়তানের 
কাজই হলো, মানুষকে দুনিয়ার জীবনে ধোঁকায় ফেলার 
জন্য চেষ্টা চালানো। তবে আল্লাহ যাদের হিফাযত করেন, 
শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না। 


আল্লাহ তা‘আলা বলেন, 


HEL SET ET EAI YS 
B25 SA Ss IE EO Ee SS 53 hs 
© 525 Te be Fe SY le DIG 555 CS 
IEE ge AF Dj lis EET 5 5; 
SHAT SLs LG Chics SAIN JTS BG D5 
[1 LNG 55 N) 
“আর স্মরণ কর, যখন আমি ফিরিশতাদের বললাম, 


IslamHOouse com 


(= ২১০ )- 


সাজদাহ করল। সে বলল, আমি কি এমন ব্যক্তিকে 
সাজদাহ করব, যাকে আপনি কাদামাটি থেকে সৃষ্টি 
করেছেন? 


সে বলল, দেখুন, এ ব্যক্তি যাকে আপনি আমার ওপর 
সময় দেন, তবে অতি সামান্য সংখ্যক ছাড়া তার 
বংশধরদেরকে অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়বো । 


তিনি বললেন, যাও, অতঃপর তাদের মধ্যে যারা তোমার 
অনুসরণ করবে, জাহান্নামই হবে তোমাদের প্রতিদান, 
পূর্ণ প্রতিদান হিসেবে। 


তোমার কণ্ঠ দিয়ে তাদের মধ্যে যাকে পারো প্ররোচিত 
কর, তাদের ওপর ঝাপিয়ে পড়, তোমার আশ্বারোহী ও 
পদাতিক বাহিনী নিয়ে এবং তাদের ধন-সম্পদ ও 
সন্তান-সন্ততিতে অংশীদার হও এবং তাদেরকে ওয়াদা 
দাও। আর শয়তান প্রতারণা ছাড়া তাদেরকে কোনো 
ওয়াদাই দেয় না।” 


IslamHouse com 


[৯ ২২০৪ )|- 


“নিশ্চয় শয়তান তোমাদের শত্রু । অতএব, তাকে শক্রু 
হিসেবে গণ্য কর । সে তার দলকে কেবল এ জন্যই ডাকে 
যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়৷” [সূরা ফাতির, 
আয়াত: ৬] 


চার, 


যাবতীয় ভালো কাজের তাওফীক, কর্মের বিশুদ্ধতা, 
আল্লাহর দীনের ওপর অবিচলতা ও সম্মান অর্জন 
সবকিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনের হাতে, 
যাকে আল্লাহ তা‘আলা সম্মান দেয় তাকে অপমান করার 
কেউ নেই। আর যাকে আল্লাহ তা'আলা অপমান করে 
তাকে ইজ্জত দেওয়ারও কেউ নেই। আল্লাহ্‌ যা চান তাই 
করেন, তাকে বাধ্য করার কেউ নেই। আল্লাহ তা'আলা 
বলেন, 


IslamHouse com 


[৯৩ ২৩ ৩ )|- 


(ES Js DT SLASH GH 5) 
[\A =] 
“আল্লাহ তা‘আলা যাকে অপমানিত করেন তার 


সম্মানদাতা কেউ নেই নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই 
করেন । [সূরা আল-হাজ, আয়াত: ১৮] 


সুতরাং একজন মুমিন বান্দার জন্য কর্তব্য হলো, তারা 
যেন আল্লাহর সাথে তাদের সম্পর্ককে আরও সুদৃঢ় করে 
এবং তারই নিকট ইজ্জত-সম্মান প্রার্থনা করে। তার 
পদে পদে অপমানিত হতে হবে প্রতিটি ক্ষেত্রে। সুতরাং 
একজন মুসলিম বান্দাকে পদে পদে আল্লাহর দিকে 
মুখাপেক্ষী থাকতে হবে। কোনোক্রমেই আল্লাহর বিধানের 
অবাধ্য হলে চলবে না। 


আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ 


IslamHOouse com 


= ২৪ ০৪ )|- 


BEES J hols ae 2 SM G2 d il Eh 
2 Fl 3 3 BL SATS Sl gs le 

UE pdb od ESB 
“হে আল্লাহ তুমি আমার জন্য আমার দীনকে সংশোধন 
কর, যে দীন হলো আমার যাবতীয় কর্মের সংরক্ষক। আর 
আমার জন্য দুনিয়াকে উপযুক্ত করে দাও, যাতে রয়েছে 
আমাদের জীবন-যাপন। আর আমার জন্য আমার 
আখিরাতকে সুন্দর করে দাও যা হলো আমার শেষ 
পরিণতি। আর আমার হায়াতকে তুমি বাড়িয়ে দাও প্রতিটি 
ভালো কর্মের জন্য। আর আমার মৃত্যুকে আমার জন্য 
আরামদায়ক করে দাও প্রতিটি খারাপ কর্মে নিপতিত 
হওয়ার পূর্বে ।” 


এ দো'আ দ্বারা প্রমাণিত হয়, আমরা কেউ আমাদের 
রবের তাওফীকের বাইরে কোনো প্রকার ইজ্জত সম্মান 
লাভ করতে পারি না এবং কোনো ভালো কাজ করলেও 
তা আল্লাহর তাওফিকের মাধ্যমেই হয়ে থাকে। আমাদের 


IslamHouse com 


৩ ২৫ ০৪ )|- 


যাবতীয় কর্মের বিধায়ক কেবলই আমাদের রব। তিনিই 
আমাদের ভালো কাজ করার তাওফীক দেন এবং খারাপ 
কাজ থেকে বিরত রাখেন। 


পাঁচ, 


একজন মুসলিমের দুনিয়াতে সব চেয়ে বড় চাহিদা যেন 
হয়, আল্লাহ তা‘আলার নিকট সম্মানী হওয়া। যদি কোনো 
বান্দা আল্লাহ তা'আলার নিকট সম্মানী হয়, দুনিয়ার 
কোনো অসম্মান তার কোনো ক্ষতি করতে পারে না। আর 
যখন আল্লাহর দরবারে তার কোনো সম্মান থাকবে না, 
না। যার ফলে সে যখন আল্লাহ তা'আলার নিকট সম্মানী 
হবে, তখন নিজেকে সৌভাগ্যবান মনে করবে। আর যখন 
আল্লাহর নিকট অসম্মান হবে তখন সে নিজেকে দুর্ভাগা 
হিসেবে বিবেচনা করবে। আল্লাহ তা'আলা মুমিন 
বান্দাদের জন্য অনেক সম্মান প্রস্তুত করে রেখেছেন। 
যখন কোনো মুমিন আল্লাহ তা'আলা যে সব 


IslamHouse com 


(৯৩ ২৬ ০ )|- 


নি‘আমতরাজি প্রস্তুত রেখেছেন, তা লাভ করবে তখন সে 
নিজেকে ধন্য ও ভাগ্যবান মনে করবে। মুমিনদের সম্পর্কে 
আল্লাহ তা‘আলা কুরআনে করীমে ঘোষণা দিয়ে বলেন, 


[re :cll (© SAS 5 SS 


“তারাই জান্নাতসমূহে সম্মানিত হবে। [সূরা আল- 
মা'আরিজ, আয়াত: ৩৫] 


আর আল্লাহ যাদের অসম্মান করেন, তারা কখনোই 
সম্মানের অধিকারী হতে পারে না। আর আল্লাহর পক্ষ 
হতে সম্মান লাভ তখন হবে, যখন সে প্রকাশ্যে ও 
গোপনে আল্লাহকে ভয় করতে থাকবে। আল্লাহর ভয়ের 
সাথেই ইজ্জত-সম্মানের সম্পর্ক। আল্লাহ তা'আলা বলেন, 


Gd ES FG £5 5 LIES ULB} 
LEMOS il ig aie Yi lea KG 
[DY cli IS 


IslamHoUuse com 


(২৭০ )- 


“হে মানুষ আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ 
হতে সৃষ্টি করেছি আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও 
গোত্রে বিভক্ত করেছি। যাতে তোমরা পরস্পর পরিচিত 
হতে পার। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক 
মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তোমাদের মধ্যে 
তাকওয়া সম্পন্ন। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ সম্যক 
অবগত। [সূরা আল-হুজরাত, আয়াত: ১৩] 


সহীহ বুখারীতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, 


(El es dE tS 
“দুনিয়াতে মানুষের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি কে? 
উত্তরে তিনি বললেন, মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী 
ব্যক্তি হলো, সে যে সর্বাধিক আল্লাহকে ভয় করে।”' 


* সহীহ বুখারী, হাদীস নং ৩৩৭৪। 


IslamHouse com 


[৯৩ ২৮ ৩ )|- 


হাদীস দ্বারা স্পষ্ট হয় যে, আল্লাহর ভয়ের সাথেই ইজ্জত 
সম্মানের সম্পর্ক। ইজ্জত সম্মান লাভ করতে হলে তাকে 
অবশ্যই তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে ভয় 
করতে হবে। আর যে ব্যক্তি এর বাইরে গিয়ে সম্মান 
তালাশ করে, সে মরীচিকাকেই পানি হিসেবে দেখতে 
পাবে। আসলে তা কোনো পানি নয়, তা কখনো তৃষ্ণা 
মেটাতে পারে না। যার ফলে সে নৈরাশ্য ও হতাশার ঘোর 
অন্ধকারে হাবু-ডবু খেতে থাকবে৷ 


ছয়, 


একজন নারীকে অবশ্যই বিশ্বাস করতে হবে, ইসলামের 
বিধানগুলো সম্পূর্ণ নিখুঁত, তাতে কোনো প্রকার খুঁত 
নেই ৷ বিশেষ করে মহিলাদের সাথে সম্পৃক্ত ইসলামের 
বিধানগুলো আরও বেশি নিখুঁত ও সঠিক। তার মধ্যে 
কোনো প্রকার ছিদ্র ও ফাঁক নেই, যাতে কেউ আপত্তি 
তুলতে পারে এবং অবজ্ঞা করার বিন্দু-পরিমাণও সুযোগ 
নেই, যাতে কেউ এড়িয়ে যেতে পারে। ইসলাম নারীদের 


IslamHouse com 


(২৯৩ )- 


জন্য যে বিধান দিয়েছে, তা নারীদের স্বভাব ও 
মানসিকতার সাথে একেবারেই অভিন্ন। ইসলামের বিধানে 
তাদের প্রতি কোনো প্রকার যুলুম, নির্যাতন ও অবিচার 
করা হয় নেই এবং তাদের প্রতি কোনো বৈষম্যও করা 
হয়নি। 


আর তা কীভাবে সম্ভব হতে পারে? যেহেতু এ সব 
বিধানগুলো হলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বিধান। 
আর আল্লাহ হলেন সমগ্র জগতের স্বষ্টা ও প্রতিপালক। 
তিনিই এ জগতকে পরিচালনা করেন এবং পরিচালনায় 
তিনি মহা জ্ঞানী ও সৰ্বজ্ঞ। আল্লাহ তার স্বীয় মাখলুক- 
বান্দাদের বিষয়েও অভিজ্ঞ। কোনো কাজে তার বান্দাদের 
দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও কামিয়াবী সে বিষয়ে 
তিনিই সর্বজ্ঞ। সুতরাং তিনি এমন কোনো বিধান মানব 
জাতির জন্য দেবেন না, যাতে তাদের কোনো অকল্যাণ 
থাকতে পারে। 


IslamHouse com 


১১ ৩০ 


একটি কথা মনে রাখতে হবে, সবচেয়ে বড় অপরাধ ও 
অন্যায় হলো, নারীদের সাথে সম্পৃক্ত বা অন্য যে বিষয়ের 
সাথে সম্পৃক্ত আল্লাহর দেওয়া শরী‘আতের কোনো বিধান 
সম্পর্কে এ মন্তব্য করা যে, আল্লাহর এ বিধানে তার 
বান্দাদের প্রতি যুলুম করা হয়েছে অথবা এ বিধানে 
দুর্বলতা রয়েছে অথবা এ বিধানটি বর্তমানে প্রযোজ্য নয়, 
ইত্যাদি। এ ধরনের কথা যেই বলবে, মনে রাখতে হবে, 
অবশ্যই সে আল্লাহ তা'আলার সম্মান সম্পর্কে 
একেবারেই মূর্খ। আল্লাহর কুদরাত ও ক্ষমতা সম্পর্কে 
তার কোনো কাণ্ড-জ্ঞান বলতে কিছুই নেই । সে আল্লাহকে 
যথাযথ সম্মান দেয় নি। তার সম্পর্কে আল্লাহ তা'আলা 
বলেন, 


“তোমাদের কী হলো, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া 
করছ না?” [সূরা নূহ, আয়াত: ১৩] 


IslamHouse com 


১৩ ৩১ 


আল্লাহকে সম্মান করার অর্থ হলো, তার বিধানকে 
আঁকড়ে ধরা এবং তার দেওয়া আদেশ ও নিষেধের 
পরিপূর্ণ আনুগত্য করা। আর এ কথা বিশ্বাস করা যে, 
আল্লাহর আদেশ নিষেধের আনুগত্য করার মধ্যেই 
দুনিয়াও আখিরাতের শান্তি ও কামিয়াবী। আর যে এ 
বিশ্বাসের পরিপন্থী কোনো বিশ্বাস তার অন্তরে লালন 
পারে না। দুনিয়া ও আখিরাতে সেই অপমান অপদঙ্থের 
জন্য একমাত্র ব্যক্তি। 


উপরে ছয়টি নীতিমালা আলোচনা করা হল। আর এগুলো 
হলো, এমন কিছু গুরুত্বপূর্ণ নীতিমালা ও আইনকানুন, যা 
মুসলিম হিসেবে আমাদের প্রত্যেককে মেনে নিতে হবে। 
আর এখানে আমাদের মূল আলোচনার বিষয়টি সম্পর্কে 
জানার পূর্বে অবশ্যই এসব নীতিমালা সম্পর্কে অবগত 
থাকতে হবে। অন্যথায় আলোচনাটি বুঝে আসবে না। আর 
এগুলো শুধু নীতিমালাই নয় বরং এগুলোই হলো 


IslamHouse com 


(৩২৩ )- 


আমাদের আলোচনার মূলভিত্তি বা উপাদান। এ 
নীতিমালাকে সামনে রেখেই আমাদের আলোচনাকে 
সাজানো হয়েছে। এগুলো ছাড়া আমাদের আলোচনা 
একেবারেই নিষ্ফল । 


নারী কে? 


নারীদের সম্পর্কে আলোচনার পূর্বে নারীর সংজ্ঞা বা নারী 
বলতে আমর কি জানি তা আমাদের জানা থাকা 
আবশ্যক। ॥,| শব্দটি .| শব্দের স্ত্রী লিঙ্গ, অর্থ নারী। 
শব্দটি একবচন, এর কোনো বহুবচন হয় না। তবে অপর 
শব্দ থেকে এ শব্দের বহু বচন হলো ॥.5। “নারী হলো 
তারা যাদের আল্লাহ তাআলা দুনিয়াতে পুরুষের অর্ধাঙ্গিনী 
হিসেবে সৃষ্টি করেছেন। মূলত: আল্লাহ তা'আলা নারীদের 
সম্পর্ক সুদৃঢ় ও গভীর হয় এবং তাদের মধ্যে প্রেম, 
ভালোবাসা ও দয়া-অনুগ্রহ যেন হয়, অতীব সুন্দর ও 
মধুময়। আল্লাহ তা‘আলা বলেন, 


IslamHouse com 


(৩৩ ৩ )|- 


Bel i BE GIES LE 2S 
SALE Cts TS UG LS UE USE 


LAN LO CH LEE SE HTC) FF Eo 
[\ 


তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে। আর তা 
থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে এবং তাদের থেকে 
ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী। আর তোমরা 
আল্লাহকে ভয় কর, যার মাধ্যমে তোমরা একে অপরের 
কাছে চাও। আর ভয় কর রক্ত সম্পর্কিত আত্মীয়ের 
ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর পর্যবেক্ষক। 
[সূরা আন-নিসা, আয়াত: ১] 


ERI EHLE Ls LS SS zane S25 
SES 250 SST DS 3 LES; B52 AS Js 


IslamHouse com 


১৩ ৩৪ 


“আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছ যে, তিনি তোমাদের 
জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে 
তোমরা তাদের প্রশান্তি পাও । আর তিনি তোমাদের মধ্যে 
ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে 
রয়েছে সে কাওমের জন্য, যারা চিন্তা করে” [সূরা আর- 
রূম, আয়াত: ২১] 


FS Iss LE GS Is UG) 
Sh JE CE 3 S55 HS Ss 255 

[Ve J ® SS 2h I CA 
“আর আল্লাহ তা'আলা তোমাদের জন্য তোমাদের থেকে 
জোড়া সৃষ্টি করেছেন এবং তোমাদের জোড়া থেকে 
তোমাদের জন্য পুত্র ও নাতিদের সৃষ্টি করেছেন। আর 
বাতিলে বিশ্বাস করে এবং আল্লাহর নিআমতকে অস্বীকার 
করে?” 


IslamHouse com 


১৩ ৩৫ 


আয়াত দ্বারা এ কথা স্পষ্ট যে, আল্লাহ তা'আলা আদম 
আলাইহিসসালাম এর স্ত্রী হাওয়া আলাইহাসসালামকে 
তার থেকেই সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ তা'আলা 
তাদের উভয় থেকে অসংখ্য নারী ও পুরুষ সৃষ্টি করেছেন। 
আর এসব সৃষ্টি তিনি করেছেন, বিশেষ একটি পদ্ধতিতে 
যাকে আমরা বিবাহ বলে আখ্যায়িত করি। 


এখানে আরও একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, 
আল্লাহ তা'আলা পুরুষদের সৃষ্টি করেছেন নির্ধারিত ও 
স্বতন্ত্র কিছু গুণাবলী ও বৈশিষ্ট্য দিয়ে, অনুরূপভাবে 
নারীদেরও কিছু নির্ধারিত গুণাবলী ও বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি 
করেছেন। অবশ্যই তাদের উভয়কে নির্ধারিত ও স্বতন্ত্র 
যেসব বৈশিষ্ট্য ও গুণাবলি দেওয়া হয়েছে, তা নিয়েই 
তাদের জীবন যাপন করতে হবে। তারপরও যদি উভয় 
তাদের মৌলিক বৈশিষ্ট্য হতে বের হয়ে যায়, তাহলে 
বুঝতে হবে, সে তার মূল স্বভাব ও বৈশিষ্ট্য হতে দূরে 
সরে গেল এবং সঠিক পথ হতে ছিটকে পড়ল। বুখারী 


IslamHouse com 


১৩১ ৩৬ 


প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Sb oMlel all 8 0 Cl Sb 2 or cs A Sh 
Bs ys Eris lg Etat Oly al teal Eas 

E58 
“নিশ্চয় নারীদের সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় থেকে। 
ভাগ। যদি তাকে ঠিক করতে যাও, তাহলে তুমি ভেঙ্গে 
ফেলবে, আর যদি তুমি তাকে দিয়ে সংসার করতে চাও, 
তাহলে বাঁকা অবস্থাতেই তোমাকে তার সাথে ঘর সংসার 
করতে হবে।” 


ইমাম নববী রহ. বলেন, এ হাদীসটি প্রমাণ করে যে, এঁ 
সব ফুকাহাদের কথা সত্য, যারা বলে আল্লাহ তাআলা 
আদম আলাইহিসসালাম এর পাঁজরের হাড় থেকে হাওয়া 
আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তা'আলা 
বলেন, 


IslamHouse com 


১৩১ ৩৭ 


LING Ce FE 525 ot 5 ES 


“তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে। আর তা 
থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে। [সূরা আন-নিসা, 
আয়াত: ১] 


এতে প্রমাণিত হয় যে, আল্লাহ তা'আলা নারীদের সৃষ্টি 
করার মূল উপাদানেই তাদের এমন কিছু বৈশিষ্ট্য ও 
বিশেষ গুণ দিয়েছেন, যা পুরুষের মধ্যে দেননি এবং 
পরুষদেরও সৃষ্টি লগ্নে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা 
নারীদের তিনি দেন নি, যার ভিত্তিতেই একজন নারী 
জীবনের বিভিন্ন সময়, প্রেক্ষাপট ও স্থানকাল পাত্রভেদে 
বিভিন্ন ধরনের পরিবর্তন হয়। কখনো সে মা হয়, কোমল 
ও দুর্বল হয়, আবার কখনো সে স্ত্রী হয়। নারীরা মনের 
দিক দিয়ে পুরুষদের অধিক দয়ালু হয়ে থাকে। আর 
তাদের অবস্থার অধিক পরিবর্তন হয়ে থাকে, যা 
পুরুষদের বেলায় প্রযোজ্য নয়। যেমন, তার মাসিক হয়, 
গর্ভ ধারণ করে, সন্তান প্রসব করে, তারা বাচ্চাদের দুধ 


IslamHouse com 


(৩৮ ৩ )|- 


পান করায়, বাচ্চাদের লালন-পালন করে, ইত্যাদি। এ সব 
গুণগুলো হলো নারীদের সাথে খাস ও তাদের একান্ত 
বৈশিষ্ট্য যা পুরুষদের মধ্যে চিন্তা করা যায় না। 
অনুরূপভাবে পুরুষেরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো 
তাদের সাথেই খাস ও তাদের সতন্ত্র বৈশিষ্ট্য, নারীদের 
জন্য সে গুলো কোনো ক্রমেই প্রযোজ্য নয়। 


সুতরাং এক শ্রেণির জন্য যে সব গুণাবলী বা বৈশিষ্ট্য 
রয়েছে, তার প্রতি অপর শ্রেণীর কর্ণপাত করার কোনো 
প্রয়োজন নেই৷ প্রত্যকে তার নিজ নিজ দায়-দায়িত্ব 
যথাযথ আঞ্জাম দিতে চেষ্টা করবে। নারীরা যদি বলে 
আমরা যেমন সন্তান ধারণ করি, অনুরূপভাবে 
পুরুষদেরও সন্তান ধারণ করতে হবে! তাহলে তা কি 
কোনো দিন সম্ভব? অনুরূপ ভাবে নারীরা যদি বলে 
পুরুষরা যা যা করে আমরাও তাই করবো, তাও কোনো 
দিন সম্ভব নয়। আল্লাহ তা‘আলার সৃষ্টির সূচনা লগ্ন 
থেকেই নারী ও পরুষদের সতন্ত্র বৈশিষ্ট দিয়ে সৃষ্টি 


IslamHouse com 


) 


করেছেন এবং প্রত্যেককে আলাদা আলাদা যোগ্যতা 
দিয়েছেন আল্লাহ তা‘আলা বলেন, 


22 
I 


2d JEM PS Bin itj 9 HH FEU V5 


টু 
Eo EES 


os BUG GLE ES Lod DY 
[rs Ll LO CE i055 fem SE Bf Sz 


“আর তোমরা আকাংখা করো না সে সবের যার মাধ্যমে 
আল্লাহ তোমাদের একজনকে অন্য জনের ওপর প্রাধান্য 
দিয়েছেন। পুরষদের জন্য রয়েছে অংশ, তারা যা উপার্জন 
করে তা থেকে এবং নারীদের জন্য রয়েছে অংশ, যা তারা 
উপার্জন করে তা থেকে । আর তোমরা আল্লাহর কাছে 
তার অনুগ্রহ চাও। নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে সম্যক 
জ্ঞানী ৷” [সূরা আন-নিসা, আয়াত: ৩২] 


5 2% FLL HT JES Cp LF S25 dj 


AME Caz Li 


IslamHouse com 


১৩ ৪০ 


“পরুষরা নারীদের তত্ত্বাবধায়ক, এ কারণে যে, আল্লাহ 
তাদের একের ওপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এবং 
যেহেতু তারা নিজদের সম্পদ থেকে ব্যয় করে। [সূরা 
আন-নিসা, আয়াত: ৩৪] 


পুরুষ নারীদের ওপর ক্ষমতাধর হওয়ার বিষয়টি হলো, 
আল্লাহর অপার অনুগ্রহ, তিনি কতককে কতকের ওপর 
বিশেষ মর্যাদা দিয়েছেন। কারণ, আল্লাহ তা'আলা 
পুরুষদের এমন কতক বৈশিষ্ট্য দিয়েছেন, যে গুলা 
মহিলাদের দেওয়া হয় নি। যেমন, পুরুষরা জ্ঞানে 
পরিপূর্ণ, নারীদের তুলনায় অধিক ধৈর্যশীল, তারা অধিক 
শক্তিশালী, তারা ক্ষেতে খামারে কাজ করতে পারে, যে 
কোনো ভারি কাজ তারা করতে পারে ইত্যাদি। এ ছাড়াও 
আল্লাহ তাদের এধরনের কিছু গুন দিয়েছে যে গুলো 
নারীদের মধ্যে নেই। এ কারণেই আল্লাহ নারীদের 
পুরুষদের ওপর কিছু অধিকার দিয়েছে, যে গুলো তার 
শক্তি সামর্থ্য ও স্বভাবের সাথে একাকার ও অভিন্ন। 


IslamHouse com 


১১ ৪১ 


আবার পুরুষদের জন্য নারীদের ওপর কিছু অধিকার 
দিয়েছেন, যে গুলোর সাথে তার শক্তি সামর্থ্য ও স্বভাবের 
সম্পূর্ণ মিল রয়েছে। নারীদের দেওয়া দায়-দায়িত্ব গুলো 
পরুষদের দ্বারা আদায় করা কোনো দিন সম্ভব নয়। 


এ ভাবেই আল্লাহ তা'আলা নারী ও পুরুষের সৃষ্টি 
করেছেন এবং তাদের উভয়ের মাঝে ভারসাম্য রক্ষা 
করেছেন, যাতে দুনিয়ার নিয়ম ও ধারাবাহিকতা ঠিক 
থাকে এবং কোথাও যেন কোনো প্রকার অসামঞ্জস্যতা এ 
শূন্যতা দেখা না দেয়। কিন্তু যদি আল্লাহর সৃষ্টির বাইরে 
গিয়ে এক শ্রেণির দায়-দায়িত্ব নিয়ে অপর শ্রেণি টান-হে- 
চরম অবনতির দিকে যাবে এবং মানবতার অস্তিত্ব নিয়ে 
শঙ্কা তৈরি হবে। 


IslamHouse com 


৪২০৪ )|- 


মানব জাতির প্রকৃত সম্মান কী? 


মানবজাতির জন্য প্রকৃত সম্মান কী? তা আমাদের 
অবশ্যই জানা থাকা দরকার। আমরা অনেকেই মনে করি 
টাকা-পয়সা, ধন-দৌলত, ইত্যাদিতেই মানুষের প্রকৃত 
সম্মান, আবার কেউ মনে করি ক্ষমতা ও রাজত্ব 
ইত্যাদিতে প্রকৃত সম্মান। কিন্তু কুরআন ও হাদীসের 
যে, মানব জাতির জন্য আল্লাহর পক্ষ হতে প্রদত্ত সম্মান 
দুই ধরনের হতে পারে: 


এক. সাধারণ সম্মান, যার বর্ণনা আল্লাহ তা'আলা নিজেই 
কুরআনে দিয়েছেন আল্লাহ তা'আলা বলেন, 

B55 PA HS LIS; 5 Gg EK IG) 
{© Jonks Mls Le AS BP ALES, ccf 


[VY sll 


IslamHouse com 


(80 os J 


এবং আমরা তাদেরকে স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছি 
এবং তাদেরকে দিয়েছি উত্তম রিযিক ।আর আমি যা সৃষ্টি 
করেছি তাদের থেকে অনেকের ওপর আমরা তাদেরকে 
অনেক মর্যাদা দিয়েছি । [সুরা আল-ইসরা, আয়াত: ৭০] 


আয়াতে আল্লাহ সংবাদ দেন যে, তিনি আদম সন্তানদের 
সুন্দর ও নিখুঁত আকৃতিতে সৃষ্টি করার মাধ্যমে তাদের 
শ্রেষ্ঠত্ব, বিশেষ সম্মান ও মহা মৰ্যাদা দিয়েছেন। আল্লাহ 
তা‘আলা মানবকে এমন আকৃতিতে তৈরি করেছেন, যার 
কোনো তুলনা অন্য কোনো মাখলুকের সাথে চলে না। 
আল্লাহ তা'আলা অন্য কোনো মাখলুককে জ্ঞান দেন নি। 
দুনিয়া পরিচালনার দায়িত্ব দেন নি একমাত্র মানবই 
জগতের পরিচালনার দায়িত্ব পালন করে। 


অর্থাৎ তারা তাদের দু-পায়ের উপর দাঁড়িয়ে চলাচল করে, 
দু হাত দিয়ে খায়, কথা বলতে পারে ইত্যাদি। অথচ মানুষ 


IslamHouse com 


(88 os )- 


ছাড়া অন্যান্য জীব জন্তু চার পায়ের ওপর হাটে, তারা 
হাতে তুলে খেতে পারে না বরং মুখ দিয়ে খায়। আর 
আল্লাহ তা‘আলা মানবজাতির জন্য চোখ, কান ও হাত- 
পা দিয়েছেন, যেগুলোর মাধ্যমে তারা দেখতে ও শোনতে 
পায় এবং অন্তর দিয়ে বুঝতে ও অনুভব করতে পারে। 
তারা তাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা উপকৃত হয়, যেমন, এ 
বিচার এবং দুনিয়া ও আখিরাতে কোনোটি উপকার 
কোনোটি ক্ষতি তা বিবেচনা করতে পারে। 


দুই. বিশেষ সম্মান । এটি হলো আল্লাহ তা'আলা মানব 
জাতিকে এ দীনের প্রতি হিদায়াত দেওয়া এবং মহান 
রাব্বুল আলামীনের আনুগত্যের তাওফীক লাভ করা। আর 
এটিই হলো, প্রকৃত সম্মান, পরিপূর্ণ ইজ্জত ও দুনিয়াও 
আখিরাতের চিরস্থায়ী কল্যাণ। কারণ, ইসলাম হলো 
আল্লাহ তা'আলার মনোনীত দীন, এ দীনই হলো, ইজ্জত- 
সম্মান ও মান-মর্যাদার একমাত্র মাপকাঠি। আর এ কথা 


IslamHouse com 


(1 8¢ os J 


দিবালোকের মত স্পষ্ট যে, যাবতীয় ইজ্জত কেবল 
আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিন বান্দাদের 
জন্য। আল্লাহর বড়ত্বের প্রতি বিশ্বাস, তার মমত্বের প্রতি 
অনুগত হওয়া এবং তার আদেশ-নিষেধ মানার মধ্যেই 
আল্লাহ তা'আলার সম্মান যে নিহিত সে কথার ঘোষণা 


2 5 5 SS GATS 1 
5 5885 SEA Sl JL bill 8 yall 
LES 2 HCG UT og 45 SA dE EF 24285, Sl 

MAO gL Fs HO) 
“তুমি কি দেখ না যে, আল্লাহর উদ্দেশ্যে সাজদাহ করে 
যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে 
ও মানুষের মধ্যে অনেকে ৷ আবার অনেকের ওপর শাস্তি 
অবধারিত হয়ে আছে। আল্লাহ যাকে অপমানিত করেন, 


IslamHouse cm 


(8৬ J 


তার সম্মানদাতা কেউ নেই নিশ্চয় আল্লাহ যা ইচ্ছা তাই 
করেন” [সুরা আল-হাজ, আয়াত: ১৮] 


মনে রাখতে হবে, যাকে আল্লাহ তাআলার প্রতি ঈমান 
আনা ও বিশ্বাসের তাওফীক দেওয়া হয় নি, যার ফলে 
রহমানের ইবাদতকে সে করনীয় মনে করেনি, সে প্রকৃত 
পক্ষে অপদস্থ ও অসম্মানিত, তার সম্মান লাভের কোনো 
উপায় নেই । আল্লাহর পক্ষ হতে তার প্রতি কোনো প্রকার 
সম্মান প্রদর্শন করা হবে না। 


দুনিয়াতে মানুষ তার ঈমান-আমল, কথা-কাজ ও বিশ্বাস 
অনুযায়ীই ইজ্জত-সম্মান ও মর্যাদার অধিকারী হয়ে 
থাকে। যার মধ্যে যত বেশি ঈমান আমল থাকবে, সেই 
তত বেশি ইজ্জত সম্মানের অধিকারী হবে। দীনকে বাদ 
দিয়ে যে ব্যক্তি ইজ্জত-সম্মান তালাশ করে, সে অবশ্যই 
পদে পদে লাঞ্চিত হবে। ইসলামের বাহিরে গিয়ে কেউ 
সম্মানের অধিকারী হতে পারে না। সুতরাং ইসলামের 


IslamHouse com 


৯১১ ৪৭ 


বাহিরে গিয়ে যে সম্মান চায়, তাকে কোনো সম্মান দেওয়া 
হবে না, বরং তাকে অপমান করা হবে। 


এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, প্রথম 
প্রকার সম্মান লাভ করা আল্লাহর তা'আলার পক্ষ থেকেই 
হয়ে থাকে। আল্লাহ তা'আলা মানব সৃষ্টির সাথে তাদের 
যাবতীয় বৈশিষ্ট্য গুলো দিয়েই তৈরি করেন। তাতে 
মানুষের কোনো দখল নেই । আর একজন যখন প্রথম 
প্রকার সম্মান লাভে ধন্য হয়, তা তাকে বাধ্য করে যাতে 
সে দ্বিতীয় প্রকার সম্মানও লাভ করে। “যাকে আল্লাহ 
তা'আলা যাকে ধন-সম্পদ, টাকা পয়সা, শক্তি, সামর্থ্য ও 
সুস্থতা দিয়েছে, তার ওপর কর্তব্য হলো, সে যেন তার 
প্রচেষ্টাকে আল্লাহ তা'আলার ইবাদতে নিয়োজিত করে 
এবং আল্লাহর সন্তুষ্টি লাভে যথাসাধ্য চেষ্টা করে। অন্যথায় 
আল্লাহ তা‘আলা তাকে কিয়ামতের দিন তাকে দেয় 
নি‘আমতগুলির বিষয়ে জিজ্ঞাসা করবে। ইমাম মুসলিম 


IslamHouse com 


( 8৮ os J 


‘আনহু থেকে বর্ণনা করেন যে, সাহাবীগণ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করল যে, আমরা 
আমাদের প্রভুকে কিয়ামতের দিনে দেখতে পাব কি? 
তখন তিনি বললেন, 


lo S 2 IS BILD S$ SYS 
SoA ALD S$ SS Je db YG 
25 3 DLS Ya SE EMP UE NAG Yo 
Sl FS JU Lali Bons LS J) =, 
Sl Els Sd) HSE SEAT Wg ds 
SAbl ) 53 0G cb 053 1559 Als IS Yb, 
sl SUSI JH AY U2 NY :d3 GD 
Shs ded5hs Sly das Bs gf dts God 
Us 2 Sf BP ds e355 wl Yh Yb 
SAILS BL GB 23 Nd GDL SH cbs 
Sh elo) Gd AS Hed ds SANG 
be 32 S33 Iss mej Lily Ss B=: 


IslamHouse com 


১১ ৪৯ 


Lat eas ON: Ja 5 db bs dis ll 
43 do 2 Ne 3 SANS or ts BRE lS 
“dy 25 Gh hil al bey ad id J 
SI AS, GIL NS, Ads 2 dal Sy alas “allo, 

(ade hl bss 


“পরিষ্কার আকাশে যখন কোনো মেঘের আবরণ না 
থাকে, তখন কি তোমাদের সূর্য দেখতে কোনো কষ্ট হয়? 
তারা বলল, না। তিনি আরও বললেন পূর্ণিমার রাতে চাঁদ 
দেখতে কি তোমাদের কষ্ট হয়? তারা বলল, না। তখন 
যেমন কোনো প্রকার কষ্ট হয় না, অনুরুপভাবে কিয়ামতে 
দিন আল্লাহকে দেখতেও তোমাদের কোনো প্রকার কষ্ট 
হবে না । তারপর বান্দা আল্লাহর সাথে সাক্ষাত করলে, 
আল্লাহ তাকে ডেকে বলবে, বলতো দেখি, আমি কি 
তোমাকে সম্মান দেইনি, তোমাকে ক্ষমতা দেই নি, 


IslamHouse com 


১১ ৫০ 


উট ও ঘোড়াকে অনুগত করি নি এবং আমি কি 
তোমাদের স্বাধীনতা দেই নি? তখন বান্দা বলবে, 
অবশ্যই, তুমি আমাদের যাবতীয় বিষয়গুলোর ব্যাপারে 
ক্ষমতা দিয়েছ! তাহলে তোমরা কি এ কথা বিশ্বাস করতে 
যে, একদিন তোমাকে আমার সাথে সাক্ষাত করতে হবে? 
তখন সে বলবে, না! তখন আল্লাহ তা'আলা বলবে, 
আজকের দিন আমি তোমাকে ভুলে যাব, যেমনটি তুমি 
আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিলে! তারপর আল্লাহ অপর 
এক বান্দার প্রতি লক্ষ করে বলবে, বলতো দেখি আমি 
কি তোমাকে সম্মান দেই নি, তোমাকে ক্ষমতা দেই নি, 
উট ও ঘোড়াকে অনুগত করি নি এবং আমি কি 
তোমাদের স্বাধীনতা দেই নি? তখন বান্দা বলবে, 
অবশ্যই, তুমি আমাদের জন্য যাবতীয় বিষয়গুলো 
ব্যাপারে ক্ষমতা দিয়েছ! তোমরা কি এ কথা বিশ্বাস 
করতে যে, একদিন তোমাকে আমার সাথে সাক্ষাত 
করতে হবে? তখন সে বলবে না! তখন আল্লাহ তা‘আলা 


IslamHouse com 


(0১০ )- 


বলবে, আজকের দিন আমি তোমাকে ভূলে যাব, যেমনটি 
তুমি আমাকে ভুলে গিয়েছিলে। তারপর আল্লাহ তা‘আলা 
তৃতীয় লোকটির সাক্ষাতকার নিবে এবং তাকেও অনুরূপ 
প্রশ্ন করা হবে, তখন সে উত্তরে বলবে, হে আমার রব! 
আমি তোমার প্রতি বিশ্বাস করছি, তোমার অবতীর্ণ 
কিতাব ও প্রেরিত রাসূলের প্রতি ঈমান এনেছি, সালাত 
আদায় করছি, রোজা রেখেছি ও দান খয়রাত করেছি। 
তারপর যথাসম্ভব সে উত্তম প্রসংশা করবে। তখন সে 
বলবে, তোমাকে ধন্যবাদ জানানো হলো, এরপর তাকে 
বলা হবে, তোমার বিপক্ষে কি সাক্ষ্য উপস্থিত করব? এ 
কথা শোনে লোকটি চিন্তায় পড়ে যাবে, কে তার বিপক্ষে 
সাক্ষ্য দেবে? তখন আল্লাহ তা‘আলা তার মুখে তালা দিয়ে 
দেবে। (মুখে সে আর কোনো কথা বলতে পারবে না) 
আর তার উরু, গোশত ও হাড়গুলোকে বলা হবে, তোমরা 
কথা বল, তখন তারা ষতার বিপক্ষে কথা বলবে, তার 
উরু, গোশত ও হাড়গুলো তার কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে। 
আর এ সব আল্লাহ তা'আলা এ জন্য করবেন, যাতে সে 


IslamHOoUuse com 


(৫২০৪ )|- 


নিজেকে অপরাধি সাব্যস্ত করতে পারে । আর এ লোকটি 
হলো, মুনাফেক ৷ আল্লাহ তা'আলা এ লোকটির ওপরই 
ক্ষুব্ধ । কিয়ামতের দিন তার ওপর অধিক ক্ষুব্ধ হবেন ।”* 


হাদীস দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে, আল্লাহ তা'আলা 
কিয়ামতের দিন তার বান্দাদের একজনকে যে, সুস্থতা, 
ধন-সম্পদ, ঘর-বাড়ী, টাকা- পয়সা ইত্যাদি নি‘আমত 
দিয়েছেন, সে সম্পর্কে তাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। 
কারণ, আল্লাহ তা'আলা-তো তাকে এ সব নি‘আমত এ 
জন্য দিয়েছেন, যাতে সে এগুলোকে আল্লাহর বন্দেগীতে 
কাজে লাগায় এবং আল্লাহর রাহে তা ব্যয় করে। কিন্তু 
যদি সে তা না করে, অন্যায় কাজ করে, আল্লাহ্‌র 
নাফরমানী করে এবং অন্য কোনো বিপথে কাজে লাগায়, 
হিসাব দিতে হবে। 


* সহীহ মুসলিম, হাদীস নং ২৯৬৮। 


IslamHoUuse com 


১৩ ৫৩ ০3 


ইসলামে নারীর সম্মান 


একমাত্র ইসলামই মুসলিম নারীদেরকে ইসলামের নির্ভুল 
দিক-নির্দেশনা ও বাস্তবধর্মী নীতি মালার মাধ্যমে তাদের 
যাবতীয় অসম্মান ও অবমাননা থেকে রক্ষা করেছে। 
ইসলাম তাদের নিরাপত্তা বিধান করেছে, তাদের সম্ভ্রম 
রক্ষার দায়িত্ব নিয়েছে, তাদের যাবতীয় কল্যাণের 
নিশ্চয়তা দিয়েছে। দুনিয়াও আখিরাতের সফলতা লাভের 
জন্য সব ধরনের পথ তাদের জন্য উনুক্ত করেছে৷ 
ইসলামই তাদের জন্য সুন্দর ও আনন্দদায়ক জীবন 
নিশ্চিত করেছে। সব ধরনের ফিতনা, ফ্যাসাদ, অন্যায় ও 
অনাচার থেকে ইসলাম নারীদের হিফাযত করেছে। 
ইসলাম তাদের প্রতি কোনো প্রকার বৈষম্য, যুলুম ও 
নির্যাতন করার সব পথকে রুদ্ধ করেছে। আর এগুলো 
সবই হলো, তার বান্দাদের প্রতি আল্লাহ তা'আলা অপার 
অনুগ্রহ, বিশেষ করে নারী জাতির প্রতি। কারণ, তিনি 
তাদের জন্য এমন এক শরী'আত নাযিল করেছেন, যা 


IslamHOouse com 


১৯৩ ৫৪ 


তাদের কল্যাণকে নিশ্চিত করে, ফিতনা- ফ্যাসাদ থেকে 
যাবতীয় কল্যাণ নিশ্চিত করে। আল্লাহ তা'আলা 
ইসলামকে আমাদের জন্য এক বিশাল নি‘আমত হিসেবে 
দিয়েছেন। বিশেষ করে, ইসলামই আমাদের- এক কথায় 
আমাদের নারীদের জন্য নিরাপত্তা-স্থল ও আশ্রয় কেন্দ্র। 
নিরাপদে জীবন যাপন করতে পারবে। বরং ইসলাম 
সমাজকে সব ধরনের অন্যায়-অনাচার হতে রক্ষা করে। 
সমাজে যাতে কোনো প্রকার বিপদ-আপদ, ঝগড়া-বিবাদ, 
বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য ইসলামই একমাত্র 
গ্যারান্টি। ইসলাম এ সব থেকে সমাজকে রক্ষা করে এবং 
একটি উন্নত সমাজ জাতির জন্য নিশ্চিত করে। 


আর যখন সমাজ থেকে নারীদের সাথে সম্পৃক্ত 
বিধানগুলো বিলুপ্ত হয়ে যায়, তখন সমাজে অন্যায়, 


IslamHouse com 


১ ৫৫ 


অনাচার, ঝগড়া, বিবাদ ও বিশৃঙ্খলা বৃদ্ধি পায়। নারীদের 
কোনো নিরাপত্তা সে সমাজে অবশিষ্ট থাকে না। 


আর মানবজাতির ইতিহাস হলো এর জ্বলন্ত ও উৎকৃষ্ট 
প্রমাণ, কারণ, যে ব্যক্তি পৃথিবীর ইতিহাসের দিকে নজর 
দেবে, সে অবশ্যই দেখতে পাবে, পৃথিবীতে বড় বড় 
বিপর্যয়ের অন্যতম কারণ হলো, সামাজিক বিশৃঙ্খলা, 
নৈতিক পতন, বেহায়াপনা ও বেলাল্লাপনার বিস্তার, 
অবাধে অন্যায়-অত্যাচার সংঘটিত হওয়া ইত্যাদি। আর 
সমাজে এ গুলো বিস্তারের পিছনে মূল কারণ হলো, 
নারীদের অবাধ চলা ফেরা, নারীরা পুরুষের সাথে অবাধ 
মেলামেশা করা, সাজ-সজ্জা অবলম্বন, বেপর্দা হয়ে ঘর 
থেকে বের হওয়া, অপরিচিত লোকদের সাথে তাদের 
ওঠবস, লোক সমাজে তারা অত্যন্ত সুন্দর কাপড় পরিধান 
করে কোনো প্রকার লজ্জা-শরম ছাড়াই বের হওয়া। 


আল্লামা ইবনুল কাইয়্যেম রহ. বলেন, এ কথা নিঃসন্দেহে 
বলা যেতে পারে যে, সব ধরনের অনিষ্ট ও বিপদ- 


IslamHOouse com 


১৩ ৫৬ ০3 


আপদের মূল কারণ হলো, নারীদের পুরুষদের সাথে 
অবাধ চলা ফেরা করতে সুযোগ পাওয়া। আর এটাই হলো 
বড় কারণ, দুনিয়াতে ব্যাপক হারে আযাব নাযিল হওয়ার 
জন্য। অনুরূপভাবে নারীদের কারণেই সর্বসাধারণ হোক 
কিংবা বিশেষ লোক, সবার ওপর বিপর্যয় নেমে আসে, 
সবাইকে আল্লাহর আযাবে আক্রান্ত হতে হয়। 


মনে রাখতে হবে, নারীদের অবাধ মেলামেশার কারণেই 
পায়, সমাজের সুনাম সুখ্যাতি বিনষ্ট হয়। আর এ সব 
কারণ। মুসা আলাইহিস সালামের সৈন্যদের মধ্যে যখন 
নারীরা প্রবেশ করল, তখন তাদের মধ্যে ব্যভিচার ছড়িয়ে 
পড়ল এবং তারা অপকর্মে লিপ্ত হয়ে পড়ল। যার ফলে 
আল্লাহ তা'আলা তাদের ওপর এমন আযাব পাঠালেন, 
একদিনেই তাদের সত্তর হাজার লোক একসাথে মারা 
গেল। এ ঘটনা তাফসীরের কিতাবসমূহে বিখ্যাত। 


IslamHouse com 


১৩ ৫৭ 


ইসলামের আগমন হয়েছে মানব জাতিকে আপদ-বিপদ 
হতে রক্ষা করা এবং মানবতাকে চিকিৎসা ও সংশোধন 
করার জন্য, যাতে সমাজে যে সব ফিতনা-ফ্যাসাদ দেখা 
দেয় এবং বিপর্যয় নেমে আসে তা থেকে মানবতাকে মুক্ত 
করা যায়। ইসলাম হলো মূলতঃ এমন একটি পবিত্র 
শিক্ষা, যা মানুষকে ধ্বংস ও অশ্লীল কার্যকলাপ হতে রক্ষা 
করে। এ জন্য বলাবাহুল্য যে, ইসলাম হলো আল্লাহর পক্ষ 
হতে মানব জাতির জন্য বিশেষ রহমত, যা দ্বারা 
বান্দাদের আত্ম মর্যাদার সংরক্ষণ হয় এবং তাদেরকে 
দুনিয়াতে অপমান অপদস্থ হওয়া ও আখিরাতের আযাব 
হতে রক্ষা করে। 


নারীদের ফিতনার কারণেই দেশ ও সমাজে ফিতনা 
ফাসাদ, অনিষ্টতা ও এমন এমন বিপর্যয় দেখা দেয়, যার 
পরিণতি ও শাস্তি যে কত ভয়াবহ, তা আয়ত্ত করা কারোর 
পক্ষেই সম্ভব নয়। 


IslamHouse com 


১৩ ৫৮ 


সহীহ বুখারী ও মুসলিমে উসামা ইবন যায়েদ রাদিয়াল্লাহু 
আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


GLa doll lis sw LI) 


মারাত্মক ও ক্ষতিকর আর কোনো ফিতনা আমি রেখে 
যাই নি।” 


এ কারণেই আল্লাহ তা'আলা নারী ও পুরুষদের জন্য 
আলাদা আলাদা নীতিমালা আরোপ করেছেন, যেগুলো 
মেনে চললে এবং সমাজে বাস্তবায়ন করলে যাবতীয় 
কল্যাণ ও দুনিয়া আখিরাতের সম্মান লাভ করা যাবে। 
সমাজ বা দেশে কোনো প্রকার ফিতনা, ফাসাদ আর 
অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলেন, 


$ সহীহ বুখারী, হাদীস নং ৫০৯৬; সহীহ মুসলিম, হাদীস নং 


২৭৪। 


IslamHouse com 


SS DS dA ESS ca ail Se s Lois GD BY 
be REE SLD HOLA CEE MY 
[YN ee DANG Lesh RSS; sana 


“মুমিন পুরুষদের বল, তারা তাদের দৃষ্টিকে সংযত 
রাখবে এবং তাদের লজ্জা-স্থানের হিফাজত করবে। এটাই 
তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে 
সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত । আর মুমিন নারীদেরকে 
বল, তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের 
লঙ্জাস্থানের হিফাযত করবে।” [সূরা আন-নূর, আয়াত: 
৩০-৩১] 


ga oT 


SELES LD Sf ED 35 a0 Bl 5) 
55% © GL Ro ME 5 JA 
ol) Sd, Ye ERE HR NS 552 


[YY ৰ 


IslamHouse com 


১১ ৬০ 


“হে নবী-পত্নীগণ, তোমরা অন্য কোনো নারীর মতো নও। 
যদি তোমরা তাকওয়া অবলম্বন কর, তবে (পরপুরুষের 
সাথে) কোমল কণ্ঠে কথা বলো না। তাহলে যার অন্তরে 
ব্যাধি রয়েছে, সে প্রলুন্ধ হয়। আর তোমরা ন্যায় সংগত 
কথা বলবে। আর তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান 
করবে এবং প্রাক-জাহেলী যুগের মত সৌন্দর্য প্রদর্শন 
করো না” [সূরা আল-আহ্যাব, আয়াত: ৩২-৩৩] 


এ বিষয়ে কুরআন ও সুন্নাহের বর্ণনা অনেক। ইসলাম 
নারীদের বিষয়ে যে সব বিধি-নিষেধ আরোপ করেছে, তা 
মানুষের অকল্যাণ বা তাদের স্বাধীনতা হরণ করার জন্য 
করে নি, বরং তা করা হয়েছে সমাজকে ধ্বংসের হাত 
থেকে রক্ষা, সামাজিক আত্ম-মর্যাদাবোধ ও সমাজের 
স্থিতিশীলতা বজায় রাখার লক্ষে। 


ইসলাম নারীদের জন্য যে সব বিধি-নিষেধ আরোপ 
করেছে, তা তাদের স্বাধীনতা কেড়ে নেয়ার জন্য করেনি, 
বরং তারা যাতে কোনো প্রকার অন্যায় ও অশ্লীল কাজে 


IslamHouse com 


(৬১০ )- 


জড়িয়ে না পড়ে, নিরাপত্তা-হীনতায় না পড়ে, সে জন্যই 
তাদের ওপর এ সব বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। 
আল্লাহ তাদের ওপর বিধি নিষেধ আরোপ করার মাধ্যমে, 
নারীদের অশ্লীল কাজের দিকে নিয়ে যায়, এমন সব 
ধরনের উপায় উপকরণ বন্ধ করে দিয়েছেন। আর এটিই 
হলো নারীদের জন্য সত্যিকার সম্মান ও মর্যাদা। 


IslamHouse com 


[৯৩৬২ ০৪ )|- 


নারীদের অধিকার বিষয়ে কুরআনের দিক নির্দেশনা 


পবিত্র কুরআন, যাকে আল্লাহ তা'আলা তার বান্দাদের 
জন্য বিশেষ রহমত ও অনুপম আদর্শ হিসেবে দুনিয়াতে 
গভীরভাবে চিন্তা করে, সে অবশ্যই দেখতে পাবে, আল্লাহ 
তা'আলা নারীদের বিষয়ে কতই না সুন্দর ব্যবস্থা 
রেখেছেন এবং নারীদের অধিকারকে তিনি কতই না 
গুরুত্ব দিয়েছেন এবং সমুন্নত রেখেছেন। আল্লাহ তা'আলা 
নারীদের অধিকারকে সংরক্ষণ করার বিষয়টিকে সর্বাধিক 
গুরুত্ব দিয়েছেন। আর যারা নারীদের অধিকার নষ্ট করে 
এবং তাদের ওপর যুলুম, অত্যাচার ও তাদের সাথে 
বিমাতা-সুলভ আচরণ করে, তাদের বিষয়ে তিনি কঠিন 
হুশিয়ারি উচ্চারণ করেছেন। নারীদের অধিকার বিষয়ে 
আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে অনেক আয়াত নাযিল 
করেছেন। এমনকি নারীদের নামে একটি সূরাও নাযিল 
তিনি নাযিল করেন, যার নাম সূরা আন-নিসা। যার মধ্যে 


IslamHouse com 


১৩ ৬৩ 


এমন সব আয়াত রয়েছে, যেগুলোতে আল্লাহ তাআলা 
নারীদের সাথে সম্পৃক্ত বিভিন্ন আহকাম আলোচনা 
করণীয়, নারী অধিকার, বিবাহ, ঘর-সংসার, তালাক 
ইত্যাদি এ সূরাতে স্থান পায়। কুরআন নারীদের সাথে 
আচরণের বিষয়ে যে সব দিক নির্দেশনা দিয়েছে তা নিম্নে 
আলোচনা করা হল। 


এক. নারীদের সাথে উত্তম ব্যবহার করা 


আল্লাহ তা'আলা নারীদের সাথে উত্তম ব্যবহার করতে 
আদেশ দেন এবং তাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার 
করতে নিষেধ করেন। তাদের সাথে যেন কোনো প্রকার 
অনিয়ম না হয় এবং আল্লাহর দেওয়া বিধান ও যাবতীয় 
নির্দেশ দেন। আর যারা তাদের ওপর যুলুম-অত্যাচার 
করে, আল্লাহ তা'আলার বেধে দেওয়া সীমারেখা অতিক্রম 


IslamHouse com 


(৬৪ ৩ )|- 


করে এবং সীমাতিরিক্ত বাড়াবাড়ি করে, তাদের তিনি 
বিশেষ সতর্ক করেন। যেমন, আল্লাহ তা'আলা বলেন 
MN 54 KR 4) 
fl HELE LEN 
LD Als BG © SALT 230 CES BT S52 OS; 
J; 3,39 Pr" 3 SS SRSAL SiS SAG 
Js As AE 555 DS Jl 545 38d lee Sh 
JFL pea HT Ss L$ G5 df ot blots 
AE BET css Las HSL SST 5 
ERE by © ce 6 I Hf 
BAIL AGS Sj LSE SS of less 
I 23 54 DL Lek Ls IE 2-39 LES DYE 
EAMG LAE TS TUG 


[SYS 


IslamHouse com 


১১ ৬৫ 


“অতএব, যদি সে তাকে তালাক দেয় তাহলে সে 
পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন 
একজন স্বামী সে গ্রহণ না করে। অতঃপর সে (স্বামী) 
যদি তাকে তালাক দেয়, তাহলে তাদের উভয়ের অপরাধ 
হবে না যে, তারা একে অপরের নিকট ফিরে আসবে, 
যদি দৃঢ় ধারণা রাখে যে, তারা আল্লাহর সীমারেখা 
কায়েম রাখতে পারবে। আর এটা আল্লাহর সীমারেখা, 
তিনি তা এমন সম্প্রদায়ের জন্য স্পষ্ট করে দেন, যারা 
বুঝে । 

আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে অতঃপর 
তারা তাদের ইদ্দতে পৌঁছে যাবে তখন হয়তো 
বিধি মোতাবেক তাদেরকে রেখে দেবে অথবা বিধি 
মোতাবেক তাদেরকে ছেড়ে দেবে। তবে তাদেরকে কষ্ট 
না। আর যে তা করবে সে তো নিজের প্রতি যুলুম 
করবে। আর তোমরা আল্লাহর আয়াতসমূহকে 


IslamHouse com 


৯১৩১ ৬৬ 


উপহাসরূপে গ্রহণ করো না। আর তোমরা স্মরণ কর 
তোমাদের ওপর আল্লাহর নিআমত এবং তোমাদের ওপর 
কিতাব ও হিকমত যা নাযিল করেছেন, যার মাধ্যমে 
তিনি তোমাদেরকে উপদেশ দেন। আর আল্লাহকে ভয় 
কর এবং জেনে রাখ যে, নিশ্চয় আল্লাহ সব বিষয় 
সম্পর্কে সুপরিজ্ঞাত ৷ 


আর যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দেবে অতঃপর 
তারা তাদের ইদ্দতে পৌঁছবে তখন তোমরা তাদেরকে 
বাধা দিয়ো না যে, তারা তাদের স্বামীদেরকে বিয়ে করবে 
যদি তারা পরস্পরে তাদের মধ্যে বিধি মোতাবেক সম্মত 
হয়। এটা উপদেশ তাকে দেওয়া হচ্ছে, যে তোমাদের 
মধ্যে আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রাখে। এটি 
তোমাদের জন্য অধিক শুদ্ধ ও অধিক পবিত্র। আর 
আল্লাহ জানেন এবং তোমরা জান না।” [সূরা আল- 
বাকারাহ, আয়াত: ২২৯-২৩২] 


IslamHouse com 


(৬৭ ৩ )|- 


আল্লাহ তা'আলা নারীদের ওপর ব্যয় করার বিষয়ে নিখুঁত 
একটি নীতিমালা তৈরি করে দিয়েছেন। আল্লাহর নির্দেশ 
হলো, যখন নারীদের সাথে ঘর সংসার করবে, তখন 
তাদের যাবতীয় খরচা তোমরাই বহন করবে। আর যদি 
তাদের সাথে ঘর সংসার করা কোনোভাবেই সম্ভব না 
হয়, তখন তোমরা দয়া ও অনুগ্রহের সাথে তাদের ছেড়ে 
দেবে। কোনো প্রকার বাড়াবাড়ি করবে না। আর 
তোমাদের এ কথা অবশ্যই মনে রাখতে হবে, তোমরা 
সর্বদা তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। 
আল্লাহ তা‘আলা বলেন, 

ERP ene 
EG 4555 GL Tey 555 ood BE SRE Leap 
Sf JS 2 Sls 5 © Sel Fis G55 
CNEL DF SEU Ld SEALE 


Ys Js sl SrA ss; চা AES 2 wil lies 


IslamHOouse com 


১১ ৬৮ 


lesz ATES Gee HE lace 
EAN HO 2 SIS 3 DOLLS A NS 


[SYN SY 


“তোমাদের কোনো অপরাধ নেই যদি তোমরা স্ত্রীদেরকে 
তালাক দাও এমন অবস্থায় যে, তোমরা তাদেরকে স্পর্শ 
কর নি কিংবা তাদের জন্য কোনো মোহর নির্ধারণ 
করনি। আর উত্তমভাবে তাদেরকে ভোগ-উপকরণ দিয়ে 
দাও, ধনীর ওপর তার সাধ্যানুসারে এবং সংকটাপন্নের 


ওপর তার সাধ্যানুসারে। সুকর্মশীলদের ওপর এটি 
আবশ্যক । 


আর যদি তোমরা তাদেরকে তালাক দাও, তাদেরকে 
স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য কিছু মোহর নির্ধারণ 
করে থাক, তাহলে যা নির্ধারণ করেছ, তার অর্ধেক (দিয়ে 
দাও) ৷ তবে স্ত্রীরা যদি মাফ করে দেয়, কিংবা যার হাতে 
বিবাহের বন্ধন সে যদি মাফ করে দেয়। আর তোমাদের 
মাফ করে দেওয়া তাকওয়ার অধিক নিকটতর। আর 
তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেয়ো না। তোমরা 


IslamHOouse com 


১১ ৬৯ 


যা কর, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্ৰষ্টা” [সূরা 
আল-বাকারাহ, আয়াত: ২৩৬-২৩৭] 


তিন. স্ত্রীদের মোহরানা পরিশোধ করা ফরয 


আল্লাহ তা'আলা স্বামীদের ওপর তাদের স্ত্রীদের জন্য 
তাদের নির্ধারিত মোহরানাতে কোনো প্রকার হস্তক্ষেপ 
করাকে আল্লাহ তা'আলা অবৈধ বা হারাম করে দিয়েছেন। 
তবে যদি স্ত্রী তার নিজের পক্ষ হতে কিছু কমিয়ে দেয় 
বা ক্ষমা করে দেয় সেটা হলো, ভিন্ন কথা। তখন তা হতে 
গ্রহণ করা স্বামীর জন্য অবশ্যই হালাল হবে। আল্লাহ 
তা'আলা বলেন 
tS sk 8 cl Bb SE UE Geilo CI 
[tN O ABLES UE 


দিয়ে দাও, অতঃপর যদি তারা তোমাদের জন্য তা থেকে 


IslamHOouse com 


১৩ ৭০ 


খুশি হয়ে কিছু ছাড় দেয়, তাহলে তোমরা তা সানন্দে 
তৃপ্তিসহকারে খাও ৷” [সুরা আন-নিসা, আয়াত: 8] 


আল্লাহ তা'আলা নারীদের জন্য উত্তরাধিকারী সম্পত্তিতে 
অংশ নির্ধারণ করেন। ফলে তাদের মাতা-পিতা, সন্তানাদি 
বা নিকট আত্মীয় কেউ মারা গেলে তারাও পুরুষদের 
মতো সম্পত্তির মালিক হবে। আল্লাহ তা'আলা বলেন, 


SE EMSA SMT HDS IE 
(OEE R IE FELLA IY 
[VY :sLll 


“পুরুষদের জন্য মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে 
গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে। আর নারীদের 
জন্য রয়েছে মাতা পিতা ও নিকটাত্মীয়রা যা রেখে গিয়েছে 
তা থেকে একটি অংশ (তা থেকে কম হোক বা 


IslamHouse com 


(৭১০৪ )- 


বেশি হোক) নির্ধারিত হারে।” [সূরা আন-নিসা, আয়াত: 
৭] 


আল্লাহ তা‘আলা নারীদের কোনো প্রকার কষ্ট দিতে এবং 
তাদের দেওয়া মোহরানাকে ফেরত নিতে সম্পূর্ণ নিষেধ 
করেছেন। তাদের সদয় থাকা জন্য তিনি নির্দেশ 
দিয়েছেন। আল্লাহ তা'আলা বলেন, 

he A oS GI se 


oy SS of Yj SA Ue as 85s ss 


EEE SABE OF Silly Shs; 
[a JE aL ® 1S 2S as 401 es EC 


(et i Lie ১৬ bes 5 5 5! ls C9 56% 
Ee ৩5) ১ EL 0 ws 6 


[¢) 4 


IslamHOouse com 


ce M 


“হে মুমিনগণ, তোমাদের জন্য হালাল নয় যে, তোমরা 
জোর করে নারীদের ওয়ারিস হবে। আর 
তোমরা তাদেরকে আবদ্ধ করে রেখো না, তাদেরকে যা 
দিয়েছ তা থেকে তোমরা কিছু নিয়ে নেয়ার জন্য, তবে 
যদি তারা প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয়। আর তোমরা 
তাদের সাথে সদ্তাবে বসবাস কর। আর যদি তোমরা 
তাদেরকে অপছন্দ কর, তবে এমনও হতে পারে যে, 
তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ আর আল্লাহ তাতে 
অনেক কল্যাণ রাখবেন। 


আর যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রীকে বদলাতে 
চাও আর তাদের কাউকে তোমরা প্রদান করেছ 
প্রচুর সম্পদ, তবে তোমরা তা থেকে কোনো কিছু নিও 
না। তোমরা কি তা নেবে অপবাদ এবং প্রকাশ্য 
গুনাহের মাধ্যমে? 


আর তোমরা তা কীভাবে নেবে অথচ তোমরা একে 
অপরের সাথে একান্তে মিলিত হয়েছ; আর তারা 


IslamHOouse com 


১৩ ৭৩ 


তোমাদের থেকে নিয়েছিল দৃঢ় অঙ্গীকার?” [সূরা আন- 
নিসা, আয়াত; ১৯-২১] 


আল্লাহ তা'আলা নারী ও পুরুষ উভয়ের জন্য কতক 
আলাদা আলাদা বৈশিষ্ট্য দিয়েছেন। কিছু ক্ষেত্রে আল্লাহ্‌ 
পুরুষদের ওপর নারীদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন আবার কিছু 
ক্ষেত্রে পুরুষদের নারীদের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু 
কেউ যেন কারো বৈশিষ্ট্য বা অধিকার নিয়ে বিতর্কের 
সূচনা না করে। 


আল্লাহ তাআলা বলেন, 


oo SJE PE bs 0 HTSUS NG) 


টু 
Eo REESE 


8 Bs HE ES Lod LDS tC 
[rs Ll {© CE i055 fem SE Bf Sz 


IslamHouse com 


১৩ ৭৪ 


‘আর তোমরা আকাজঙ্কা করো না সে-সবের, যার মাধ্যমে 
আল্লাহ তোমাদের এক জনকে অন্য জনের ওপর প্রাধান্য 
দিয়েছেন। পুরুষদের জন্য রয়েছে অংশ, তারা যা 
উপার্জন করে তা থেকে এবং নারীদের জন্য 
রয়েছে অংশ, যা তারা উপার্জন করে তা থেকে। আর 
তোমরা আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ চাও নিশ্চয় আল্লাহ 
সর্ববিষয়ে সম্যক জ্ঞাত ।” [সুরা আন-নিসা, আয়াত: ৩২] 


সাত. ইবাদতের ক্ষেত্রে নারী ও পুরুষ সমান বিনিময় 


আল্লাহ তা'আলা নারীদেরকে ইবাদত বন্দেগী ও আল্লাহর 
নৈকট্য লাভে পুরুষের সঙ্গী বানিয়েছেন। তাদেরও সেই 
কাজের আদেশ দেওয়া হয়েছে, যে কাজের আদেশ 
পুরুষদের দেওয়া হয়েছে৷ প্রত্যেককে তাদের ইখলাস, 
চেষ্টা ও কর্ম অনুযায়ী কিয়ামত দিবসে সাওয়াব ও 
বিনিময় দেওয়া হবে। তাদের কাউকে কোনো প্রকার 
বৈষম্য করা হবে না। আল্লাহ তা'আলা বলেন, 


IslamHouse com 


১৩ ৭৫ 


S22 Sly Sully Sail; cS 
(© Cbs 4 Bak SH I SSG 5S 


[re :2l>)\ 


“নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, 
অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, 
ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়াবনত পুরুষ ও নারী, 
দানশীল পুরুষ ও নারী, সিয়ামপালনকারী পুরুষ ও নারী, 
নিজেদের লজ্জাস্থানের হিফাযতকারী পুরুষ ও নারী, 
আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য 
আল্লাহ মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন” 
[সূরা আল-আহ্যাব, আয়াত: ৩৫] 


IslamHOouse com 


(৭৬ ৩ )|- 


আট. স্বামীর মধ্যকার বিবাধ মীমাংসা 


আল্লাহ তা‘আলা স্বামী-স্ত্রী উভয়ের মাঝে কোনো ঝগড়া- 
বিবাধ দেখা দিলে, তা মীমাংসার জন্য কতক নীতিমালা 
নির্ধারণ করে দিয়েছন। স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয়, তখন 
তার সাথে কি ধরনের আচরণ করতে হবে, আর স্বামী 
যদি বাড়াবাড়ি করে তার ব্যাপারে স্ত্রীর করণীয় কি হবে, 
তা আল্লাহ সবিস্তারে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা 
বলেন, 
Uae FEE J SALE Us 62 S35 Mol ol fj. 
td LEN Set TE ALA Sle i el of 
5 ® 5 SSS Ly SE BT SY ss hd OS 
BR BUS HW Eee HA SS USS NG 
he S58 Hf 6 185 Lhd Of DAN UGG 
[NSA SA LN HO CL 


IslamHouse com 


৯৩ ৭৭ 


“যদি কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে কোনো 
দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তাহলে তারা 
উভয়ে কোনো মীমাংসা করলে তাদের কোনো অপরাধ 
নেই। আর মীমাংসা কল্যাণকর এবং মানুষের মধ্যে 
কৃপণতা বিদ্যমান রয়েছে। আর যদি তোমরা সৎকর্ম কর 
এবং তাকওয়া অবলম্বন কর তবে আল্লাহ তোমরা যা কর 
সে বিষয়ে সম্যক অবগত ৷ 


আর তোমরা যতই কামনা কর না কেন তোমাদের স্ত্রীদের 
মধ্যে সমান আচরণ করতে কখনো পারবে না। সুতরাং 
তোমরা (একজনের প্রতি) সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না, 
যার ফলে তোমরা (অপরকে) ঝুলন্তের মতো 
করে রাখবে আর যদি তোমরা মীমাংসা করে নাও এবং 
তাকওয়া অবলম্বন কর তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, 
পরম দয়ালু ৷” [সুরা আন-নিসা, আয়াত: ১২৮-১২৯] 


IslamHOouse com 


১৩ ৭৮ “ 


মুশরিকরা কন্যা সন্তানদের অপছন্দ ও ঘৃণা করার কারণে 
আল্লাহ তা'আলা তাদের ভৎসনা করেন এবং তাদের 
তিরস্কার করেন। 


© LS 5 Bd AEs IE FI A 18 GG) 
oh Fe Akt hy 58 0 G2 02 BO Se STG 
[04 con j {O S244 LIC NAT GA 


“আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ 
দেওয়া হয়, তখন তার চেহারা কালো হয়ে যায়। আর সে 
থাকে দুঃখ ভারাক্রান্ত। তাকে যে সংবাদ দেওয়া হয়েছে, 
সে দুঃখে সে কওমের থেকে আত্মগোপন করে। অপমান 
সত্বেও কি একে রেখে দেবে, না মাটিতে পূতে ফেলবে? 
জেনে রেখ, তারা যা ফয়সালা করে, তা কতই না মন্দ!” 
[সূরা আন-নাহল, আয়াত: ৫৮-৫৯] 


IslamHouse com 


১৩ ৭৯ 


দশ. নারীদের প্রতি মিথ্যা অপবাদ দেওয়ার শাস্তি বিষয় 


যারা সতী-সিদ্ধ রমণীদের অপবাদ দেয় তাদের ব্যাপারে 
আল্লাহ তা'আলা কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন এবং 
তাদের ফাসিক বলে আখ্যায়িত করেন। আল্লাহ তা'আলা 
বলেন, 
RASC TIE EBLE TB tL S455 Gals 
SA S55 I GE AL LLE VY; HE Sod 
[AO 
“আর যারা সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ আরোপ করে, 
তারপর তারা চারজন সাক্ষী নিয়ে আসে না, 
তবে তাদেরকে আশিটি বেত্রাঘাত কর এবং তোমরা 
কখনই তাদের সাক্ষ্য গহণ করো না। আর এরাই 
হলো ফাসিক ৷” [সূরা আন-নূর, আয়াত: ৪] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


IslamHouse com 


[৩ ৮০ ৩ )|- 


CE Sl stale Ll SASS G27 SS 

[Yl © be Sie ds I; 
“যারা সচ্চরিত্রা সরলমনা মুমিন নারীদের প্রতি অপবাদ 
আরোপ করে, তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত । 


আর তাদের জন্য রয়েছে মহা আযাব” [সূরা আন-নূর, 
আয়াত: ২৩] 


এগার, স্বামী-স্ত্রীর মধ্যে মুহাববাত আল্লাহর একটি নিদর্শন 


আল্লাহ তা'আলা বিবাহ সম্পর্কে বলেন, বিবাহ হলো, 
আল্লাহ তা'আলার মহান নিদর্শন, যার মাধ্যমে স্বামী ও 
স্ত্রী উভয়ের মাঝে প্রেম, ভালোবাসা ও পারস্পরিক 
অনুগ্রহ তৈরি হয়। 


আল্লাহ তা‘আলা বলেন, 


ANE bn) FER i SE Slash 55) 
SEE 2535 SS DS 3 SLRS Bf LA 5 
[0:0 


IslamHOouse com 


১১ ৮১ 


“আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি 
তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, 
যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি 
তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় 
এর মধ্যে নিদর্শনাবলি রয়েছে সে কাওমের জন্য, যারা 
চিন্তা করে।” [সূরা আর-রূম, আয়াত: ২১] 


যখন স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ চূড়ান্ত রূপ 
নেয় এবং তালাক অনিবার্য হয়ে যায়, তখন তাদের 
করণীয় কী? কতজন সাক্ষী লাগবে, কতদিন ইদ্দত পালন 
করতে হবে এবং তাদের খরচা কত দিতে হবে ইত্যাদি 
বিশদভাবে আল্লাহ আলোচনা করেন। আল্লাহ তা'আলা 
বলেন, 

eel Sid Sls 3 8 9 e0l WE) 


ALS EE AEE EEE EEE 
JL S54 D5 ben Cr PRA DES 15 al 


IslamHOouse com 


(৮২০ )- 


Af 5542 5985 545 Hf B32 Dlg HG Biol Ss of 
SEO VA BS HG BL BW SSI ALL I 56 
Lie BAS SAE IH Bx BAL Ss SH 
OF ety LES ni HELMS ied JE CS 
(OEE A NE HT SE 5 GS 5s AC C3 

[¢ \:5১০১)|] 
“হে নবী, (বল), তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দেবে, 
তখন তাদের ইদ্দত অনুসারে তাদের তালাক দাও 
এবং ‘ইদ্দত হিসাব করে রাখবে এবং তোমাদের রব 
আল্লাহকে ভয় করবে। তোমরা তাদেরকে তোমাদের 
বাড়ী-ঘর থেকে বের করে দিয়ো না এবং তারাও বের 
হবে না৷ যদি না তারা কোনো স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়। 
আর এগুলো আল্লাহর সীমারেখা । আর যে আল্লাহর 
(নির্ধারিত) সীমারেখাসমূহ অতিক্রম করে সে অবশ্যই 
তার নিজের ওপর যুলম করে। তুমি জান না, হয়তো এর 


IslamHouse com 


১৩১ ৮৩ 


পর আল্লাহ, (ফিরে আসার) কোনো পথ তৈরী করে 
দিবেন। 


অতঃপর যখন তারা তাদের ইদ্দতের শেষ সীমায় 
পৌঁছবে, তখন তোমরা তাদের ন্যায়ানুগ পন্থায় রেখে 
দেবে অথবা ন্যায়ানুগ পন্থায় তাদের পরিত্যাগ করবে 
এবং তোমাদের মধ্য থেকে ন্যায়পরায়ণ দুইজনকে সাক্ষী 
বানাবে । আর আল্লাহর জন্য সঠিক সাক্ষ্য দেবে। 
তোমাদের মধ্যে যে আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি 
ঈমান আনে এটি দ্বারা তাকে উপদেশ দেওয়া হচ্ছে। যে 
আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরী 
করে দেন।” [সূরা আত-ত্বালাক, আয়াত: ১-২] 


আল্লাহ তা'আলা আরও বলেন, 


LSS ISN SS BSL Lis 2 GSC 
Glaze GLE Be. BE Esl: stg TLE 
EF G2 5S LS HBL JF IS Lb Ses 


IslamHOouse econ 


১৩ ৮৪ 


Es Bn as ph hee NS oe HB TECH AE 


[1:53 {O SIE LoS SS lS 


“তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে তোমরা বসবাস কর 
সেখানে তাদেরকেও বাস করতে দাও, তাদেরকে 
সঙ্কটে ফেলার জন্য কষ্ট দিয়ো না। আর তারা গর্ভবতী 
হলে তাদের সন্তান প্রসব করা পর্যন্ত তাদের জন্য তোমরা 
ব্যয় কর, আর তারা তোমাদের জন্য সন্তানকে দুধ পান 
করালে তাদের পাওনা তাদেরকে দিয়ে দাও এবং 
(সন্তানের কল্যাণের জন্য) সংগতভাবে তোমাদের মাঝে 
পরস্পর পরামর্শ কর । আর যদি তোমরা পরস্পর কঠোর 
হও তবে পিতার পক্ষে অন্য কোনো নারী দুধপান 
করাবে” [সূরা আত-ত্বালাক, আয়াত: ৬] 


তের. একাধিক বিবাহ সম্পর্কে দিক-নির্দেশনা 


যারা একাধিক বিবাহ করতে চায় তাদের জন্য চারজন 
পর্যন্ত বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে। তবে যারা 


IslamHOouse com 


১১ ৮৫ — 


একাধিক বিবাহ করবে, তাদের জন্য শর্ত হলো, তারা 

তাদের মধ্যে ন্যায় বিচার ও ইনসাফ কায়েম করবে। 

অন্যথায় তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। 

আল্লাহ তা‘আলা বলেন, 

SY ES; BL; G5 LI SG SE bly 
[YL (oH as Nts 


“এখানে পবিত্র কুরআন হতে নারীদের সাথে সম্পৃক্ত 
কিছু দিক-নির্দেশনা এবং তাদের প্রতি দয়া ও অনুগ্রহ 
বিষয়ে কেবল কতগুলো দৃষ্টান্ত পেশ করা হল। এগুলো 
ছাড়াও আরও অনেক আয়াত রয়েছে সবগুলোর 
আলোচনা এখানে সম্ভব নয়। 


IslamHouse com 


১১ ৮৬ 


ইসলামের সুশীতল ছায়ায় নারী 


একজন নারী ইসলামী শিক্ষা ও অনুপম আদর্শের ছায়া 
তলে ও ইসলোমের দিক নির্দেশনার আলোকে একটি 
সম্মানজনক অবস্থায় জীবন যাপন করতে পারে। ইসলামী 
বিধানে একজন নারী, সে যেদিন থেকে দুনিয়াতে আগমন 
করেছে, সেদিন থেকেই ইসলামী বিধানে তার জীবনের 
বিভিন্ন পর্যায়ে তার সম্মান ও মর্যাদাকে অক্ষুণ্ন রাখা 
হয়েছে। তাকে কন্যা হিসেবে, মা হিসেবে, স্ত্রী হিসেবে, 
বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের সম্মান ও অধিকার 
আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। একজন নারীর 
জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন সাধিত হয়। ইসলামে 
নারীর অবস্থা বেধে একজন নারীকে বিভিন্ন ধরনের 
সম্মান ও অধিকার দেওয়া হয়েছে৷ নিম্নে তার সংক্ষিপ্ত 
একটি আলোচনা তুলে ধরা হল। 


IslamHouse com 


১৩ ৮৭ 


এক. কন্যা-সন্তান হিসেবে নারীর মর্যাদা 


কন্যা হিসেবে নারীর মর্যাদা অধিক । ইসলাম কন্যা 
আদর যত্নসহকারে লালন-পালন করা এবং সুশিক্ষায় 
বিশেষ গুরুত্বারোপ করে। পক্ষান্তরে জাহেলিয়্যাতের যুগে 
যে সব কাফির মুশরিকরা কন্যা সন্তানের জন্মকে অপছন্দ 
করে। আল্লাহ তাআলা বলেন, 


© LBS 585 Bio A435 IB GNU BSS LE BY) 
fo 5 AS 3l 23 D8 552 0 BH So GI 

[oA coA EE) ৰ SAS E25 KN lf ঠঁ sl 
“আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ 


দেওয়া হয়, তখন তার চেহারা কালো হয়ে যায়। আর সে 
থাকে দুঃখ ভারাক্রান্ত। 


IslamHouse com 


১৩ ৮৮ 


তাকে যে সংবাদ দেওয়া হয়েছে, সে দুঃখে সে কওমের 
থেকে আত্মগোপন করে। অপমান সত্বেও কি একে রেখে 
দেবে, না মাটিতে পূতে ফেলবে? জেনে রেখ, তারা যা 
ফয়সালা করে, তা কতই না মন্দ!” [সূরা আন-নাহল, 
আয়াত: ৫৮-৫৯] 


সহীহ বুখারী ও মুসলিমে মুগিরা ইবন শু‘বা রাদিয়াল্লাহু 
আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 
35 los es, lel Gre =e > dhl Sh 
sll 
“নিশ্চয় আল্লাহ তা'আলা তোমাদের ওপর মাতা-পিতার 
নাফরমানী করাকে হারাম করেছেন, ভিক্ষা করা ও কন্যা 
সন্তানদের পুতে হত্যা করাকে হারাম করেছেন।” 


IslamHouse com 


8 ৮৯ 


যুগের লোকেরা কন্যা সন্তানদের দু'টি পদ্ধতিতে হত্যা 
করত: 


এক. তারা তাদের স্ত্রীদের যখন সন্তান প্রসবের সময় 
একটি গুহার নিকট চলে যায়। তারপর যখন কোনো পুত্র 
সন্তান জন্ম লাভ করত, তখন তাকে জীবিত রাখত। আর 
যখন কোনো কন্যা সন্তান জন্ম গ্রহণ করত, তখন তাকে 
গর্তে নিক্ষেপ করে হত্যা করে ফেলত। 


দুই. যখন তাদের কন্যা সন্তানদের বয়স ছয় বছর হত, 
তখন তারা তাদের সন্তানের মাকে বলত, তাকে তুমি 
সাজিয়ে দাও! আমি তাকে নিয়ে আমার আত্মীয়ের 
বাড়ীতে বেড়াতে যাব। মা তাকে সাজিয়ে দিলে, তার পিতা 
তাকে নিয়ে গভীর বন-জঙ্গলে চলে যেত এবং কুপের 
নিকট এসে তাকে বলত, তুমি একটু নিচের দিকে 
তাকিয়ে দেখ, সে যখন নিচের দিকে তাকিয়ে দেখত, 


IslamHOouse com 


১ ৯০ 


তখন তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে কুপের মধ্যে ফেলে 
দিত । তারপর মাটি চাপা দিয়ে অথবা পাথর মেরে হত্যা 
করে ফেলত। এ ভাবেই তাদের মধ্যে কন্যা সন্তানদের 
হত্যা করার ধারাবাহিকতা যুগ যুগ ধরে চলছিল। 
ইসলামের আগমনের পর ইসলাম নারীদেরকে আল্লাহর 
পক্ষ হতে বড় একটি নি‘আমত হিসেবে আখ্যায়িত করেন 
এবং কন্যা সন্তানদের হত্যা করার প্রবণতা বন্ধ করে দেন 
এবং ঘোষণা দেন যে, কন্যা সন্তান হত্যা করা জঘন্য 
অপরাধ। কারণ, কন্যা সন্তান জন্ম কোনো মানুষের 
কর্মের ফল নয়, বরং তাও আল্লাহর দান৷ আল্লাহ যাকে 
চান কন্যা সন্তান দেন আবার যাকে চান পুত্র সন্তান দেন। 
এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, 


UME ALE BLEEDS 
{ Ei Et Ha Gl ALN TZ FEE 

2 Js EY TSS 458 HO AUS G5 
2 E _ 

[0+ 44: (O55 26 Alege 


IslamHOouse com 


8১ ৯১ 


“আসমানসমূহ ও যমীনের রাজত্ব আল্লাহরই । তিনি যা 
চান সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান 
করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন৷ অথবা 
তাদেরকে পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে 
ইচ্ছা বন্ধ্যা করেন৷ তিনি তো সর্বজ্ঞ, সর্বশক্তিমান ৷ [সূরা 
আশ-শুরা, আয়াত: ৪৯-৫০] 


মুসনাদে আহমদে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


ele 4 B55 ds dee ls bss ob Sd sk yo 
XL Js Hl ads sl 


“কোনো ব্যক্তির যদি একজন কন্যা সন্তান থাকে এবং 
সে তাকে হত্যা করে নি, কোনো প্রকার অবহেলা করেনি 
এবং পুত্র সন্তানকে কন্যা সন্তানের ওপর কোনো প্রকার 


IslamHoUuse com 


[৯৩৯২০৪ )|- 


প্রাধান্য দেয়নি। আল্লাহ তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ 
করাবেন ।”* 


ইবন মাজাহ উকবা ইবন আমের থেকে বর্ণনা করেন, 

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, 

45 553 0 GSS Sele 103 PUG SIS LIN oh 
Ubi sb 


“যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান থাকবে এবং সে তাদের 
লালন- পালনে ধৈর্য্য ধারণ করে ও তাদের ভালো কাপড় 
প্রতিবন্ধক হবে৷” 


ইমাম মুসলিম তার সহীহ-তে বর্ণনা করেন, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


* মুসনাদে আহমদ: ২২৩/১। 
5 ইবন মাজাহ, হাদীস নং ৩৬৬৮ । 


IslamHouse com 


8১ ৯৩ 


USNS 2, bl Al ey be US > ID JC pa) 


wile ~~ 


“যে ব্যক্তি দুই জন কন্যা সন্তান লালন-পালন করে, 
কিয়ামতের আমি এবং সে দু'টি আঙ্গুলের মতো এক 
সাথে মিলেই উপস্থিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আঙ্গুল দু’টি মিলিয়ে দেখান ।”€ 


ইমাম আহমদ রহ. বর্ণনা করেন, রাসুল রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
= Sls S36, ws sh oly SD 5 owl Je 
Gl aol ly SNS 2 bl des oy 5 hs 
“যে ব্যক্তি দু'টি অথবা তিনটি কন্যা অথবা দুটি বোন বা 
তিনটি বোনকে তাদের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন- 
পালন করে, অথবা তাদের মারা যাওয়া পর্যন্ত লালন- 
পালন করে, জান্নাতে আমি ও সে দু'টি আঙ্গুলের মতো 


€ সহীহ মুসলিম, হাদীস নং ২৬৩১। 


IslamHouse com 


১১ ৯৪ 


মিলে মিশে থাকবো। রাসূল তার শাহাদাত আঙ্গুল দ্বারা 
বৃদ্ধা আঙ্গুলের দিকে ইশারা করে দেখিয়ে দেন৷” 


ইমাম বুখারী আদাবুল মুফরাদ গ্রন্থে জাবের রাদিয়াল্লাহু 
আনহু থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 


8 GD LE LER PE SN A IE 
Jy b 0855 idl 2x 2 I JE SNL 2) 

(ESS UG al 
“যে লোকের তিনজন বাচ্চা থাকবে এবং সে তাদের 
যথাযত বরণ-পোষণ, লালন-পালন ও আদর-যত্ন 
সহকারে ঘড়ে তুলবে, আল্লাহ তা'আলা তার জন্য 
জান্নাতকে ওয়াজিব করে দেবে। একথা শোনে এ লোক 
দাঁড়িয়ে বলল, যদি দুইজন কন্যা সন্তান থাকে, তা হলে 


” মুসনাদে আহমদ: ১৪৭/৩। 


IslamHouse com 


(ses )- 


কি বিধান হে আল্লাহর রাসূল? তখন রাসূল রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, দু'জন হলেও একই 
বিধান। (সেও এ ফযীলতের অধিকারী হবে)” 


সহীহ বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা 
থেকে বর্ণিত, তিনি বলেন, 


EE Ls Sle LB dG EA gb 
or BE of A ALT 1): ly ade DL be EA Gs 
KES OLE 


“একজন গ্রাম্য লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর দরবারে এসে বললেন তোমরা কি 
তোমাদের বাচ্চাদের চুমু দাও? আমরা আমাদের 
বাচ্চাদের কখনোই চুমু দেই না। এ কথা শোনে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার অন্তর 


£ সহীহ বুখারী, আদাবুল মুফরিদ, হাদীস নং ১৭৮। 


IslamHouse com 


১১ ৯৬ — 


থেকে যদি আল্লাহ তা'আলা দয়া কেড়ে নিয়ে যায়, আমি 
তা কখনোই বাধা দিয়ে রাখতে পারব না৷”? 


দুই. মা হিসেবে একজন নারীর মর্যাদা 


একজন নারী যখন মা হয়, তখন তাকে বিশেষ সম্মান 
ও অধিক মর্যাদা দেয়ার জন্য ইসলাম নির্দেশ দেয়। 
তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদের খেদমতে সর্বদা 
সচেষ্ট হওয়া এবং তাদের কল্যাণের জন্য আল্লাহর নিকট 
দোয়া করান আদেশ দেয়। আর তাদের কোনো প্রকার 
কষ্ট না দেয়া। তাদের সাথে সুন্দর ও সর্বোত্তম ব্যবহার 
করা। একজন ভালো সাথী সঙ্গীর সাথে যে ধরনের ভালো 
ব্যবহার করা হয় তাদের সাথেও সে ধরনের ব্যবহার 
করতে হবে। আল্লাহ তাআলা বলেন, 


’ সহীহ বুখারী, আদাবুল মুফরিদ, হাদীস নং ৫৯৯৬; সহীহ মুসলিম, 
হাদীস নং ২৩১৭ । 


IslamHouse com 


(৯৭৩ )- 


Mes Lt AA IR EES dG AVES 
টা 5 Hl HY Ee 248500 ALS ALE 
bs EES ঢা যে; i gi 353155 JE 
RAN 355 5 d Lol Ls te 18) I ঠ 
[0:2১ © dls Hl 3) 


ব্যবহারের নির্দেশ দিয়েছি। তা মা তাকে অতিকষ্টে গর্ভে 
ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে তার 
গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে ত্রিশ মাস। 
অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌছে এবং 
চল্লিশ বছরে উপনীত হয়, তখন সে বলে, হে আমার রব, 
আমাকে সামথ্য দাও, তুমি আমার ওপর ও আমার মাতা- 
পিতার ওপর যে নি‘আমত দান করেছ, তোমার সে 
নিআমতের যেন আমি শোকর আদায় করতে পারি এবং 
আমি যেন সতকর্ম করতে পারি, যা তুমি পছন্দ কর। 
আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে 


IslamHouse com 


Co ) 


সংশোধন করে দাও নিশ্চয় আমি তোমার কাছে তাওবা 
করলাম এবং নিশ্চয় আমি মুসলিমদের অন্তভূর্ক্ত । [সূরা 
আল-আহকাফ, আয়াত: ১৫] 


As Uj LS) SIG OILS NU DS 555 
EAE LIED EH USE i CALS HST IG 
BI EE dD BSL OCS NED 


[CE oY isl Oe BET US CEE DS 


“আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাকে 
ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা-মাতার 
সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই 
যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে 
উফ, বল না এবং তাদেরকে ধমক দিও না। আর তাদের 
সাথে সম্মানজনক কথা বল। আর তাদের উভয়ের জন্য 
দয়াপরবশ হয়ে ডানা নত করে দাও এবং বল, হে আমার 
রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা 


IslamHouse com 


8 ৯১৯ 


আমাকে লালন-পালন করেছেন।” [সূরা আল-ইসরা, 
আয়াত: ২৩-২৪] 


সহীহ বুখারী ও মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 
থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, 


~ :\ ga :\e js ~ He uit J 0 62 al Us 0) 

(EMME fs 
“হে আল্লাহর রাসূল! সবচেয়ে বেশি ভালো ব্যবহারের 
উপযুক্ত লোকটি কে? তিনি বললেন, তোমার মা, লোকটি 


বলল, তারপর কে? বলল, তোমার মা, লোকটি আবারো 
বলল, তারপর কে? বলল, তোমার পিতা ৷”*0 


ইমাম আবু দাউদ ও ইবন মাজায় আব্দুল্লাহ ইবন আমর 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এক 


০ সহীহ বুখারী আদাবুল মুফরিদ, হাদীস নং ৫৯৭১; সহীহ মুসলিম, 
হাদীস নং ৮৫। 


IslamHouse com 


( ০০ J+ 


ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
হিজরত করার জন্য অঙ্গিকার করতে আসে। আর সে 
তার মাতা-পিতাকে ক্রন্দনরত অবস্থায় রেখে আসছে। 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
বলল, 

Es LS LS Ltd! 2!) 
“তুমি তাদের উভয়ের নিকট ফিরে যাও এবং তাদের 
যেভাবে তুমি কাঁদিয়েছিলে, সেভাবে তাদের খুশি করিয়ে 


দাও HH 


এতে প্রমাণিত হয় যে, মাতা পিতার অসুন্তষ্টির প্রতি লক্ষ 
রেখে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
লোকটিকে হিজরতও করতে দেয় নি। 


সহীহ বুখারী মুসলিমে আব্দুল্লাহ ইবন মাসউদ থেকে 
বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


" আবু দাউদ, হাদীস নং ২৫২৮; ইবন মাজাহ, হাদীস নং ২৭৮২। 


IslamHouse com 


3১১ ১০১ ০3 |= 


ওয়াসাল্লামকে জিজ্ঞাসা আল্লাহ তা‘আলার নিকট সর্বাধিক 
পছন্দনীয় আমল কোনোটি? উত্তরে তিনি বললেন, 


ol ls copdllS J sl ® lS lS, i sah 
(bl Ja S 2 :db 


কোনেটি? তিনি বললেন, মাতা-পিতার সাথে ভালো 
ব্যবহার করা, আমি বললাম তারপর কোনোটি? তিনি 
বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা ।”'* 


মাতা-পিতাকে কষ্ট দেওয়ার বিষয়ে ইসলাম সকোচ্চ্চ 
কষ্ট দেওয়া না হয়। তাদের কোনো প্রকার কষ্ট না দেয়ার 
জন্য ইসলাম কঠিনভাবে নির্দেশ দিয়েছেন। তাদের 
আখ্যায়িত করা হয়েছে এবং যারা তাদের মাতা-পিতাকে 


? সহীহ বুখারী, হাদীস নং ৫৯৭০; সহীহ মুসলিম, হাদীস নং ৮৫। 


IslamHouse com 


১৩ ১০ 


বরং তাদের কষ্ট দেওয়াকে কবীরা গুনাহ বলেও 
আখ্যায়িত করা হয়েছে। 


সহীহ বুখারী মুসলিমে আবু বকরা রাদিয়াল্লাহু আনহু 
থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তিনবার বললেন, 


US cdl dyes bh AE LS LAS SL sl Yh 
teS ad: > by db bos dss 


গুনাহ কী? (এ কথাটি রাসূল তিনবার বলেছেন) তারা 
বললেন, হা হে আল্লাহর রাসূল! তখন তিনি বললেন, 
মাতা-পিতার নাফরমানী করা, (রাসূল হেলান দেওয়া 
অবস্থায় ছিলেন, তারপর তিনি উঠে বসে বললেন, 
সাবধান! মিথ্যা কথা বলা) রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


IslamHOouse com 


(১০৩ J+ 


আলাইহি ওয়াসাল্লাম কথাটি বার বার বলছিল, যার ফলে 
আমরা চাইতেছিলাম যদি রাসূল চুপ থাকত!”'* 


থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

« Sl cd 2 Dl oh 
“আল্লাহ তা'আলার আযাব তার ওপর যে তার মাতা 
পিতাকে অভিশাপ দেয় বা কষ্ট দেয় ।”'* 
তিন: একজন স্ত্রী হিসেবে নারীর অধিকার 


ইসলাম একজন নারী যখন কারো স্ত্রী হয়, তখন তাকে 
স্ত্রী হিসেবে যথাযথ মর্যাদা দেওয়া ও তার যাবতীয় 
অধিকারকে অক্ষুণ্ন রাখার জন্য স্বামীদের নির্দেশ দেয় 
এবং স্বামীর ওপর তার কিছু অধিকার বাধ্যতামূলক করে 


? সহীহ বুখারী, হাদীস নং ৫৯৭৬; সহীহ মুসলিম, হাদীস নং ৮৭। 
" সহীহ মুসলিম, হাদীস নং ১৯৭৮। 


IslamHOouse com 


8১ ১০৪ ০% |= 


দেওয়া হয়।একজন স্ত্রীর সাথে উত্তম আচরণ করা, 
লেবাস পোশাক, বরণ পোষণ ইত্যাদির ব্যবস্থা করা 
স্বামীর দায়িত্ব। তাদের সাথে বিনম্ব ও কোমল ব্যবহার 
করা, তাদের বিষয়ে সহনশীল হওয়া এবং অহেতুক তার 
সাথে দুর্ব্যবহার না করা। তাদের ব্যবহারের ওপর ধৈর্য্য 
ধারণ করা। ইসলাম ঘোষণা করে যে, তোমাদের মধ্যে 
সেই সর্বোত্তম ব্যক্তি, যে তার পরিবার তথা স্ত্রীর নিকট 
উত্তম। একজন স্বামীর ওপর কর্তব্য হলো, সে তার স্ত্রীকে 
দীন শেখাবে, তার সম্রমের হিফাযত করতে যথা সাধ্য 
চেষ্টা করবে। তারা যাতে কোনো প্রকার ঘরের বাইরে 
যেতে না হয়, তা জন্য যাবতীয় ব্যবস্থা করবে। তার সাথে 
কোনো প্রকার দুর্ব্যবহার করবে না। স্ত্রীদের অধিকার 


UAE Of GS BRAS Ob SA S565 
[9 Ll {US FE a5 BT 55 


IslamHOouse com 


8১ ১০ 


“আর তোমরা তাদের সাথে সদভাবে বসবাস কর। আর 
যদি তোমরা তাদেরকে অপছন্দ কর, তবে এমনও হতে 
পারে যে, তোমরা কোনো কিছুকে অপছন্দ করছ আর 
আল্লাহ তাতে তোমাদের জন্য অনেক কল্যাণ রাখবেন” 
[সূরা আন-নিসা, আয়াত: ১৯] 


যাতে আল্লাহ তা‘আলা নারীদের অধিকারের বিভিন্ন দিক 
তুলে ধরেছেন। তাদের অধিকার বিষয়ে হাদীসের সংখ্যাও 
সম্পর্কে গুরুত্ব ও তাদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ 
দেওয়া হয়েছে। যেমন, সহীহ বুখারী ও মুসলিমে আবু 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Sh Esl Ele x DE AN Sb das lll lop 
SS 0 SS st E43 Ob Dol all 3 ss Col 
Lal orb El dn 


IslamHouse com 


১৩ ১০ 


“আর তোমরা নারীদের সাথে ভালো ব্যবহার কর । কারণ, 
ভাগ। যদি তাকে ঠিক করতে যাও তাহলে তুমি ভেঙ্গে 
ফেললে আর যদি তুমি তাকে দিয়ে সংসার করতে চাও 
তাহলে বাঁকা অবস্থাতেই তোমাকে তার সাথে ঘর সংসার 
করতে হবে।”* 


ইমাম নববী রহ. বলেন, এ হাদীসে নারীদের সাথে বিনম্র 
ব্যবহার, তাদের প্রতি দয়া, তাদের চারিত্রিক ক্রটি ও 
অসৌজন্য মূলক আচরণের ওপর ধৈর্য ধারণ, তাদের 
জ্ঞান ও বুদ্ধি কম হওয়ার কারণে তারা যেসব খারাব 
আচরণ করে তা বরদাশত করা, কারণ ছাড়াই তাদের 
তালাক না দেওয়া ইত্যাদি বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া 
হয়েছে। 


5 সহীহ বুখারী আদাবুল মুফরিদ, হাদীস নং ৩৩৩১; সহীহ মুসলিম, 
হাদীস নং ১৪৬৮ । 


IslamHouse com 


8১ ১০ 


আনন থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম বলেন, 

= =-=)=>, ales | ssl oxi Sh 
tls) 

“মুমিনদের মধ্যে পুরোপুরি ঈমানদার হলো তোমাদের 

মধ্যে যারা আখলাকের দিক দিয়ে উত্তম। আর তোমাদের 

মধ্যে সেই উত্তম যে তোমাদের স্ত্রীদের নিকট উত্তম ।৷”'€ 


থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন: 


loss BLL Says SG Ll S 5G) 
Lol ip Sop ) of Sade 21; Mil: xy 


* সহীহ মুসলিম: ৫৭/১০ । 


IslamHOouse com 


১৩ ১০ 


Shy CI AE be Snel DS AS Ob S22 =; 

(yall SES 5 
“নারীদের বিষয়ে তোমরা আল্লাহকে ভয় কর! কারণ, 
তোমরা তাদের আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ, 
আর আল্লাহর বাণীর দ্বারাই তোমরা তাদের হালাল 
করেছ। তাদের ওপর তোমাদের বিষয়ে দায়িত্ব হলো, 
তারা খেয়াল রাখবে যাতে তোমাদের বিছানায় এমন 
কোনো লোক না অবস্থান করে যাকে তোমরা অপছন্দ 
কর। যদি তারা এ ধরনের কোনো কাজ করে তোমরা 
তাদের প্রহার কর। তবে তা হবে সহনীয় পর্যায়ে 
অমানবিক নয়। তাদের জন্য তোমাদের দায়িত্ব তোমরা 
তাদের রিযিক দেবে বরণ পোষণ দেবে উত্তম উপায়ে ৷” 


' সহীহ মুসলিম, হাদীস নং ১২১৮। 


IslamHouse com 


১৩ ১০ 


আনন্ু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 
sles 2 Ws ee 5 de Fr St Y) 


“একজন মুমিন যেন অপর মুমিনকে কোনো প্রকার ঘৃণা 
না করে। কারণ, যদি তোমাদের কারো নিকট তার একটি 
চরিত্র খারাব লাগে, তার আরও অনেকগুলো দিক আছে 
যেগুলোর প্রতি সন্তুষ্ট হওয়া যায়” 


ইমাম আহমদ আবু দাউদ ও তিরমিষী আয়েশা 
রাদিয়াল্লাহু আনহা থেকে হাদীস বর্ণনা করেন, তিনি 
বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


WU) BES dl Lh 


* সহীহ মুসলিম, হাদীস নং ১৪৬৯ । 


IslamHouse com 


(5 ১১০ ৩ )|- 


“নারীরা পুরুষদেরই অনুরূপ ৷”? 


“স্বভাব-চরিত্রে নারীরা পুরুষদের সমতুল্য। তারা তাদেরই 
দৃষ্টান্ত। কারণ, হাওয়া আলাইহিসসালাম কে আদম 
আলাইহিসসালাম হতেই সৃষ্টি করেছেন। এ হাদীসে 
নারীদের সাথে উত্তম ব্যবহার, তাদের প্রতি নম্রতা, দয়া 
ও সুন্দর মোয়ামালা করার জন্য আহ্বান করা হয়েছে ও 
নির্দেশ দেওয়া হয়েছে। 


চার. ফুফু, খালা, বোন হিসেবে নারীর মর্যাদা 


ইসলাম বোন, খালা ও ফুফুদের সাথে উত্তম ব্যবহার, 
তাদের প্রতি দয়া ও অনুগ্রহ করা এবং তাদের অধিকার 
বিষয়ে অবগত হওয়ার জন্য বিশেষ নির্দেশ দেয়। তাদের 
সাথে ভালো ব্যবহার ও তাদের সহযোগিতা করার কারণে 


’ আহমদ: ২৭৭/৬; আবু দাউদ, হাদীস নং ২৩৬; তিরমিযী, হাদীস 
নং ১১৩। 


IslamHOouse com 


৯১৩ ১১১ 3 |= 


তাদের অনেক সওয়াব ও বিনিময় দেয়ার কথাও ইসলাম 
ঘোষণা করে। 


ইমাম বুখারী আদাবুল মুফরাদে এবং ইবন মাজাহ 
মিকদাম ইবন মাদি কারাব থেকে হাদীস বর্ণনা করেন, 
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে 
শুনেছেন, তিনি বলেন, 


~ Sl ০৯ Sl eo dhl Sh 

ASANG ANU E03 © ELL E022 
বিষয়ে উপদেশ দেন, তারপর তিনি তোমাদের পিতাদের 
বিষয়ে উপদেশ দেন। তারপর যারা তোমাদের অতি 
কাছের আত্মীয় তাদের বিষয়ে ”*9 


*9 সহীহ বুখারী, হাদীস নং ৬০; ইবন মাজাহ, হাদীস নং ৩৬ । 


IslamHOouse com 


১৩ ১১ 


ইমাম তিরমিধী ও আবু দাউদ আবু সাঈদ খুদরী 
রাদিয়াল্লাহু আনহু থেকে হাদীস বর্ণনা করেন, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 
খর) Sel ot CE ls 536 >) 15=: Y) 
(EEE ES 
“যদি কোনো লোকের তিনটি কন্যা সন্তান অথবা তিনজন 
বোন থাকে, তারপর সে তাদের প্রতি দয়া অনুগ্রহ করে 
লালন-পালন করে, আল্লাহ তা'আলা তাকে অবশ্যই 
জান্নাতে প্রবেশ করাবেন ৷”*! 


সহীহ বুখারী মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে 
বৰ্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


2b 25 (S23) call alos ৬০,১ (82 all 8 2 — 


call 


*! তিরমিযী, হাদীস নং ১৯১২; আবু দাউদ, হাদীস নং ৫১৪। 


IslamHOouse com 


১১৩ ০ |= 


“আত্মীয়তা হলো, আল্লাহর পক্ষ হতে একটি বন্ধন, যে 
ব্যক্তি তার সম্পর্ককে অটুট রাখে আল্লাহ তা'আলা তার 
সাথে সম্পর্ক অটুট রাখবে, আর যে তার সম্পর্কে বিচ্ছিন্ন 
করে আল্লাহ তা'আলা তার সাথে সম্পর্ককে চিহ্ন 
করে।”** 


সহীহ বুখারী মুসলিমে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে 
বৰ্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


U2) hab os dL sydd bs 


“যে ব্যক্তি চায় যে, আল্লাহ তা'আলা তার জন্য তার 
রিষিকের মধ্যে বরকত দান করুক এবং তার ধন সম্পত্তি 
আরও বাড়িয়ে দিক, সে যেন আত্মীয়তা সম্পর্ক বজায় 


*? সহীহ বুখারী, হাদীস নং ৫৯৮৯; সহীহ মুসলিম, হাদীস নং 
২৫৫৫। 


IslamHouse com 


১১৪ ০% |= 


রাখে এবং নিকট আত্মীয়দের সাথে কোনো ভাবে সম্পর্ক 
নষ্ট না করে।”* 


এমনকি যদি কোনো নারী অপরিচিতও হয়ে থাকে- তার 
সাথে কোনো আত্মীয় বন্ধন না থাকে, সেও যখন কোনো 
বিপদে পড়ে অথবা তার কোনো প্রয়োজন দেখা দেয়, 
তাকেও সহযোগিতা করার প্রতি ইসলাম নির্দেশ দিয়েছে। 
আল্লাহ তা'আলা কুরআনে করীমে এবং রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদীসে এ ধরনের 
অসহায় নারী ও পুরুষদের সহযোগিতা করা এবং তাদের 
প্রতি দয়া ও অনুগ্রহ করার জন্য বিশেষভাবে উৎসাহ 
প্রদান করেন এবং নারীদের সহযোগিতা করার ওপর 
আল্লাহ তা'আলা অনেক সাওয়াব ও বিনিময় ঘোষণা 
করেন। 


2 সহীহ বুখারী, হাদীস নং ৫৯৮২; সহীহ মুসলিম, হাদীস নং 


২৫৫৭। 


IslamHouse com 


১১ ১১৫ ০3 |= 


সহীহ বুখারী মুসলিমে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Hf hl Ja BS SAS Sally ANI fe FL 

Ubi Y SA SLAK | G72 Y sls 
“অসহায় দরিদ্র লোক ও বিধবা স্ত্রীলোকের সহযোগিতা 
করা, আল্লাহর রাহে জিহাদ করার নামান্তর। অথবা 
বিরামহীন রাত জেগে ইবাদতকারীর মতো অথবা সে 
সাওম পালনকারীদের মতো যে কখনো সাওম ভঙ্গ করে 
না।”** 


এখানে ইসলাম নারীদের যে মান-মর্যাদা ও অধিকার 
দিয়েছে, সে সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা কুরআন 
ও হাদীসের আলোকে তুলে ধরা হলো। আর মনে রাখতে 
হবে, ইসলাম নারীদের যে অধিকার দিয়েছে, তাদের প্রতি 


** সহীহ বুখারী, হাদীস নং ৬০০৭; সহীহ মুসলিম, হাদীস নং 
২৯৮২ । 


IslamHouse com 


১১ ১১৬ ৫% |= 


সহযোগিতা, সহমর্মিতা ও সহানুভূতির যে উদাহরণ সৃষ্টি 
করেছে, তার নূন্যতম অধিকারও অন্য কোনো ধর্ম বা 
মতবাদে পাওয়া যায় না। যদি আল্লাহর এ মহান দীন 
ছাড়া অন্য কোনো ধর্মে এর সামান্যও নারীদের অধিকার 
দেওয়া হত, তাহলেও আমরা আমাদের মনকে বুঝ দিতে 
পারতাম। 


IslamHouse com 


১১ ১১৭ 3 |= 


ইসলাম মুসলিম নারীদের যে সম্মান দিয়েছে, তার জ্বলন্ত 
অত্যধিক আত্মসম্মানবোধকে সুদৃঢ় করে দিয়েছেন। বলা 
বাহুল্য যে, এটি অবশ্যই একটি পছন্দনীয় ও মহান চরিত্র, 
যা আল্লাহ তা‘আলা নিজেই একজন মুসলিমের অন্তরে 
গেঁথে দিয়েছেন, যার ফলে একজন মুসলিম তাদের 
মেয়েদেরকে ঘর থেকে বের হতে ও একা একা সফর 
করতে ঘৃণার চোখে দেখে এবং তাদের পর্দা-হীনতাকে 
কোনো ক্রমেই মেনে নেয় না। তারা তাদের নারীদের 
পুরুষদের সামনে যেতে ও তাদের সাথে অবাধ মেলা- 
মেশা করতে নিষেধ করে। নারীদের ইজ্জত সম্মান রক্ষায় 
তারা তাদের জীবনকে উৎসর্গ করতেও কোনো প্রকার 
কুণ্ঠাবোধ করে না। 


অপর দিকে যারা তাদের মা-বোনদের ইজ্জত সম্মান 
রক্ষার জন্য শত্রুর মোকাবেলা করে, তাদের জন্য রক্ত বা 


IslamHOouse com 


8১ ১১৮ ০3 |= 


দিয়েছে এবং যারা এ ধরনের কাজে নিজের জীবনকে 
বিলিয়ে দেবে তাকে শহীদের মর্যাদা দেওয়া হবে বলে 
ইসলাম জানিয়ে দিয়েছে। কারণ সাঈদ ইবন যায়েদ হতে 
বর্ণিত তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, 
O09 aE 88 423 093 FS 9 att 8 LL 092 FE 
set 588 Alal 093 5 ry Sach 0 423 093 J 
“যে ব্যক্তি তার সম্পদকে রক্ষা করতে গিয়ে মারা যায় 
সে অবশ্যই শহীদ, আর যে ব্যক্তি তার দীনের জন্য মারা 
যায়, সেও শহীদ। আর যে ব্যক্তি তার পরিবারের হিফাযত 
করতে গিয়ে মারা যায় সেও শহীদ ৷”* 


শুধু তাই নয় বরং ইসলাম আত্মসম্মানবোধকে ঈমানের 
একটি গুরুত্বপূর্ণ চরিত্র বলে আখ্যায়িত করেছে৷ মুগিরা 


*5 আবু দাউদ, হাদীস নং ৪৭৭২; তিরমিযী, হাদীস নং ১৪২০ । 


IslamHouse com 


3১ ১১৯ ০3 |= 


ইবন শুবা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 
সাঈদ ইবন ওবাদা বলেন, যদি আমি আমার স্ত্রীর সাথে 
কোনো অপরিচিত পুরুষ দেখি, তাহলে আমি কোনো 
প্রকার কালক্ষেপণ না করে তাকে সাথে সাথে হত্যা করে 
ফেলব। তার কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এর দরবারে পৌছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, 


Jl os gr AE Dl ce pETUNY tas AE Cr O25) 
“তোমরা সা‘আদ রা. এর আত্মসম্মান দেখে আশ্চর্য হচ্ছ, 
মনে রাখবে আমি তার চেয়েও বেশি আত্মসম্মানের 


অধিকারী। আল্লাহ তা'আলা আমার চেয়ে আরও বেশি 
আত্মসম্মানের অধিকারী। এ কারণেই আল্লাহ তা'আলা 


IslamHouse.n"— 


১৩ ১২০ 


প্রকাশ্য ও গোপনীয় যাবতীয় সকল অশ্লীল কাজকে 
হারাম করেছেন ।”*€ 


আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, 


A Gh of hl EAs 2 Gly lg a5 Ol olay al Sh 
tude Gx ade Dlr 


“আল্লাহ তা‘আলা আত্মসম্মানবোধের কারণে ক্ষুন্ধ হয়ে 
থাকেন এবং একজন ঈমানদারও প্রতিবাদী হয়ে থাকে। 
আল্লাহর বিক্ষু্তা বা ঘৃণার কারণ হলো, একজন মুমিন 
বান্দা আল্লাহ তা'আলা যা হারাম করেছেন তাতে লিপ্ত 
হয়ে পড়া ৷” 


* সহীহ বুখারী, হাদীস নং ২৮৪৬; সহীহ মুসলিম, হাদীস নং ১৪৯৯ । 
* সহীহ বুখারী, হাদীস নং ৫২২৩; সহীহ মুসলিম, হাদীস নং 


২৭৬১। 


IslamHouse com 


১৩ ১২১ 


যাদের মধ্যে আত্মসম্মান ও আত্ম-মর্যাদাবোধ বলতে কিছু 
নেই, তাদেরকে হাদীসের ভাষায় দাইয়ূস বলা হয়ে থাকে। 
“যে তার পরিবারকে পরপুরুষের সাথে অন্যায় করতে 
দেখে তা স্বীকৃতি দেয়, কোনো প্রকার প্রতিবাদ করে না। 
এ ধরনের লোকদের বিষয়ে হাদীসে কঠিন হুশিয়ারি 
উচ্চারণ করা হয়েছে। যেমন, আব্দুল্লাহ ইবন উমার 
রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


aly) SLA 2 dl 2 32 MLE Y SN0) 
topes ally) Spl SALA, 


“আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তিন ব্যক্তির দিক 
কোনো প্রকার ভ্রক্ষেপ করবেন না, এক- যে মাতা-পিতার 
নাফরমানী করে, দুই- পর্দাহীন মহিলা, তিন- যে পুরুষ 
তার স্ত্রীর অন্যায়কে প্রশ্রয় দেয় ।”*8 


* মুসনাদে আহমদ, হাদীস নং ১২৭ । 


IslamHoUuse com 


(৯ ১২২ এ )|- 


ইতিহাসে অনেক ঘটনা পাওয়া যায়, যাতে একজন 
মুসলিম তার মা-বোনদের ইজ্জত রক্ষায় কি ধরনের 
আত্মসম্মানের পরিচয় দিয়েছে তার প্রমাণ মিলে। তাদের 
অবতীর্ণ হত, তার অনেক দৃষ্টান্ত ইতিহাসে অবিস্মরণীয় 
হয়ে থাকবে। 


এ বিষয়ে একটি আশ্চর্যজনক ঘটনা আল্লামা ইবনুল 
জাওযী রহ. তার আল-মুন্তাযাম কিতাবে মুহাম্মাদ ইবন 
মুসা আল-কাযী থেকে উল্লেখ করেন। তিনি বলেন, 
দুইশত ছিয়াশি হিজরীতে আমি রাঈ নগরে মুসা ইবন 
ইসহাকের মজলিসে উপস্থিত হই। তখন তার মজলিশে 
একজন মহিলা তার অভিভাবকদের নিয়ে উপস্থিত হলো 
এবং অভিভাবকরা মহিলাটির স্বামীর নিকট মোহরানা 
হিসেবে পাঁচশত দিনার পাবে বলে দাবি করে। কিন্তু 
মহিলার স্বামী তা অস্বীকার করল। বিচারক মহিলার 


IslamHouse com 


৯১ ১২৩ 


সাক্ষীদের উপস্থিত কর। তখন তারা বলল, হ্যাঁ আমরা 
সাক্ষী নিয়ে আসছি। সাক্ষীদের মধ্য হতে একজন সাক্ষী 
দাবি করল, সে মহিলাটিকে দেখবে, যাতে সাক্ষ্য দেয়ার 
সময় মহিলার দিকে ইশারা করে কথা বলতে পারে। ফলে 
একজন সাক্ষী দাড়িয়ে মহিলাকে সম্বোধন করে বলল, 
তুমি দাড়াও এবং সবার সামনে এসে যাও। এ কথা শোনে 
মহিলাটির স্বামী দাড়িয়ে বলল, তোমরা কি বলছ? সে 
বলল, তারা তোমার স্ত্রীকে দেখবে, যাতে তারা যার পক্ষে 
সাক্ষী দিচ্ছে, তাকে ভালোভাবে চিনতে পারে। তখন স্বামী 
বলল, হে কাজী সাহেব আমি সাক্ষী দিচ্ছি যে, আমার স্ত্রী 
আমার নিকট যে মোহর দাবি করছে, সত্যি সত্যি সে 
আমার নিকট তা পাবে। আমি তার দাবি অনুযায়ী 
অল্পদিনের মধ্যে তার দেনা দিয়ে দেব। তবে সে তার 
চেহারা খুলবে না এবং লোক সম্মুখে সে উপস্থিত হবে 
না। তারপর মহিলাটি তার স্বামীর বিষয়ে সত্য কথাটি 
বলল এবং জানিয়ে দিয়ে বলল যে, আমি কাজীকে সাক্ষ্য 
রেখে বলছি, আমি আমার পাওনা মোহরানা আমার 


IslamHouse econ 


১৩ ১২৪ — 


স্বামীকে দান করে দিলাম এবং দুনিয়াও আখেরাতে আমি 
তাকে দায়মুক্ত বলে ঘোষণা করলাম। এ দৃশ্য দেখে 
কাজী-বিচারক বলল, এ ঘটনাকে ইতিহাসে উন্নত 
চরিত্রের অন্যতম দৃষ্টান্ত হিসেবে লিপিবদ্ধ করা হবে। 


মূলতঃ ঘটনাটি উন্নত চরিত্রের অন্যতম একটি দৃষ্টান্ত, 
উন্নত শিষ্টাচার ও মূল্যবান উপদেশমূলক। আমরা বলব 
তারা কোথায় আজ যারা তাদের মা-বোনদের ইজ্জত 
রক্ষায় এগিয়ে আসছে না এবং তাদের পরিবারের 
লোকেরা যখন অন্যায় অশ্লীল কাজে লিপ্ত হয়, তখন তারা 
তার কোনো প্রতিবাদ করে না। 


IslamHouse com 


১৩ ১২৫ 


ইসলাম নারীদের মুক্তিদাতা 


যারা ইসলামের বিধি-বিধান ও ইসলামি আদর্শ সম্পর্কে 
গভীরভাবে চিন্তা করবে, সে অবশ্যই দেখতে পাবে যে 
মূলতঃ ইসলামই নারীদের যুলুম-নির্যাতন থেকে রক্ষা 
করছে ও তাদের ফিতনা-ফ্যাসাদ হতে মুক্তি দিয়েছে৷ 
একজন নারী ইসলামের অনুশাসনের আওতায় ও 
ইসলামের সুশীতল ছায়াতলে অত্যন্ত পবিত্র, উন্নত ও 
সন্তোষজনক জীবন যাপন করে। ইসলামী অনুশাসন 
মেনে যারা জীবন যাপন করবে তাদের জীবন হবে সুন্দর, 
ক্লেশ-মুক্ত ও পরিচ্ছন্ন। থাকবে না কোনো অশান্তি, 
বিশৃঙ্খলা ও দূষণ। কোনো ষড়যন্ত্ৰ তাদের স্পর্শ করতে 
পারবে না। ইসলামের পূর্বে জাহিলিয়্যাতের যুগের 
অবস্থা সম্পর্কে পর্যালোচনা করলে দুয়ের মধ্যে পার্থক্য 
স্পষ্ট হবে। 


IslamHouse com 


১৩ ১২৬ 


ইমাম বুখারী তার সহীহ-তে উরওয়া ইবন যুবাইর 
রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু 
‘আনহা বলেন, 

3 C54 I isl Gl Es ee dl s2 TS Sh 
esl wlll C= ee CES il il do OF sl 
UeS2 S Gnas 54) 51 dy 3d 3 
ed nr 54 SLAY J SK tS, 
les NY, ey) bray 2 gab ON J) | 
O85 5g ce ASS SM Jl DS 2 le LM G> 
LE 3 LE) DS Jai Lip ot tl xy ell Ue 
লে স0=; {০০ £ = [54 ১৯ ৩5৩ yl 
EL dacs oak Al Je Gest tall 0g Ls 
C2 ll ll le Es Of 1 A Fs 5 
PEE S44 U5 bis amt G2 Er Of ee U3 
0° 45 08 Lb Al G5 oy Sy Srl or UF Ml 


IslamHouse com 


১৩ ১২৭ 


dl as ex I 3 Nl ss Gls ml 
VLA de 09533 ASI Ol ss eld TEA, 
Sb Selyl de res ES bbl Boy bel 2 ES 
ll dm By Sede I> Gl 3 Le = 
SAL LI 3 5 BU ob los, laa We mds 
2 Ex bl NS Cr 2 Yl F354 SbUb 052 

er xcs YA al TS rs BL 


“জাহেলিয়্যাতের যুগে বিবাহ ছিল চার প্রকার: 


এক- বর্তমানে মানুষ যেভাবে বিবাহ করে- কোনো ব্যক্তি 
কারো অভিভাবক অথবা কোনো মেয়ের নিকট বিবাহের 
প্রস্তাব করে। তারপর সে তাকে মোহরানা দিয়ে বিবাহ 
করে। 


দুই- স্বামী তার স্ত্রীকে বলত, তুমি তোমার অপবিত্রতা 
হতে পবিত্র হলে অমুকের নিকট গিয়ে তার কাছ থেকে 
তুমি উপভোগ করার আকাঙ্ক্ষা প্রকাশ কর। তারপর তার 
স্বামী তাকে সম্পূর্ণ আলাদা করে রাখত এবং যতদিন 


IslamHouse com 


৯১৩ ১২৮ 


পর্যন্ত এ লোক যার সাথে সে যৌনাচারে লিপ্ত হয়েছিল, 
তার থেকে গর্ভধারণ না করা পর্যন্ত সে তাকে স্পর্শ করত 
না। আর যখন সে গর্ভধারণ করত, তখন চাইলে সে তার 
সাথে সংসার করত। অথবা ইচ্ছা করলে সে নাও করতে 
পারত। আর তাদের এ ধরনের অনৈতিক কাজ করার 
উদ্দেশ্য হলো, যাতে তাদের গর্ভে যে সন্তান আসবে তা 
যেন মোটা তাজা ও সুঠাম দেহের অধিকারী হয়। এ 
বিবাহকে জাহিলি যুগে নিকাহে ইস্তেবযা বলে আখ্যায়িত 
করা হত। 


তিন- দশজনের চেয়ে কম সংখ্যক লোক একত্র হত, 
তারা সকলেই পালাক্রমে একজন মহিলার সাতে সঙ্গম 
করত। সে তাদের থেকে গর্ভধারণ করার পর যখন সন্তান 
প্রসব করত এবং কয়েকদিন অতিবাহিত হত, তখন সে 
প্রতিটি লোকের নিকট তার কাছে উপস্থিত হওয়ার জন্য 
খবর পাঠাত। 


IslamHOouse econ 


১৩১ ১২৯ 


নিয়ম হলো, সে যাদের নিকট সংবাদ পাঠাতো। নিয়ম 
হলো সে যাদের নিকট সংবাদ পাঠাতো তাদের কেউ তা 
অস্বীকার করতে পারতো না। ফলে তারা সকলে তার 
সামনে একত্র হত। তখন সে তাদের বলত তোমরা 
অবশ্যই তোমাদের বিষয়ে অবগত আছ। আমি এখন 
সন্তান প্রসব করছি এর দায়িত্ব তোমাদের যে কোনো 
একজনকে নিতে হবে। তারপর সে যাকে পছন্দ করত 
তার নাম ধরে তাকে বলত এটি তোমার সন্তান। এভাবেই 
সে তার সন্তানকে তাদের একজনের সাথে সম্পৃক্ত করে 
দিত। তখন লোকটি তাকে কোনো ভাবেই নিষেধ করতে 
পারত না। 


চার- অসংখ্য মানুষ কোনো এক মহিলার সাথে যৌন 
কর্মে মিলিত হত। তার অভ্যাস ছিল যেই, তার নিকট 
আসতো সে কাউকে নিষেধ বা বাধা দিত না। এ ধরনের 
নিদর্শন স্থাপন করত, যাতে মানুষ বুঝতে পারত যে, 


IslamHouse com 


১৩ ১৩ 


এখানে কোনো যৌনাচারই মহিলা আছে যে কেউ ইচ্ছা 
করে সে তার নিকট প্রবেশ করতে পারে। তারপর যখন 
তারা গর্ভবতী হত এবং সন্তান প্রসব করত, তারা সবাই 
তার নিকট একত্র হত এবং একজন গণককে ডাকা হত। 
সে যাকে ভালো মনে করত, তার সাথে সন্তানটিকে 
সম্পৃক্ত করে দিত এবং তাকে তার ছেলে বলে আখ্যায়িত 
করা হতো। নিয়ম হলো গণক যাকে পছন্দ করবে সে 
তাকে অস্বীকার করতে পারতো না। 


এভাবেই চলতে ছিল আরবদের সামাজিক অবস্থা ও 
তাদের নারীদের করুণ পরিণতি। তারপর যখন রাসূল 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যের বাণী 
দিয়ে দুনিয়াতে প্রেরণ করা হলো, রাসূল জাহেলিয়্যাতের 
যুগের সব বিবাহ প্রথাকে বাদ দিলেন এবং একমাত্র 
বর্তমানে প্রচলিত বিবাহকে তিনি স্বীকৃতি দিলেন ।”* 


* সহীহ বুখারী, হাদীস নং ৫১২৭ । 


IslamHouse econ 


৯১৩ ১৩১ ০% |= 


এ ছাড়াও জাহেলি যুগে নারীদের চতুষ্পদ জন্তু ও পণ্যের 
মত বাজারে বিক্রি করা হত, তাদের ব্যভিচার ও 
অনাচারের ওপর বাধ্য করা হত, তাদের সম্পদের মালিক 
হত কিন্তু তারা মালিক হত না, তারা নিজেরা অন্যের 
মালিকানায় থাকত কিন্তু তারা নিজেরা মালিক হত না। 
তাদের স্বামীরা তাদের ধন সম্পত্তিতে ব্যয় করতে পারত 
ব্যয় করতে পারতো না। এমন কি বিভিন্ন দেশে পুরুষরা 
এ নিয়ে মতবিরোধ করতো যে, নারীরা কি রক্তে মাং 

গড়া পুরুষের মতই মানুষ না অন্য কোনো বস্তু? তাদের 
এ তাদের এ মতবিরোধের প্রেক্ষাপট পারস্যের একজন 
সমাজ বিজ্ঞানী এ সিদ্ধান্ত দেন যে, নারীরা কোনো মানুষ 
নয় তারা এক প্রকার জীব যাদের কোনো আত্মা বা 
স্থায়িত্ব বলতে কিছু নেই তবে তাদেরও গোলামী করা 
ও খেদমত করা কর্তব্য। তারা তাদের বোবা উট ও 


IslamHouse com 


১৩ ১৩ 


কথা বলতে না পারে এবং হাসা-হাসি করতে না পারে। 
কারণ, তারা হলো শয়তানের মন্ত্র। 


মেয়েকে বিক্রি করত, এর চেয়ে আরও আশ্চর্য হলো, 
পিতার জন্য তার মেয়েকে হত্যা করা এমনকি জীবন্ত 
প্রোথিত করারও অধিকার আছে। তাদের মধ্যে কতক 
তাহলে পুরুষের ওপর কোনো কিসাস বা দিয়াত দিতে 
হবে। তাদের সমাজে নারীদের প্রতি এত বেশি যুলুম 
ছিল না তাদের জীবনটা ছিল বিষাক্ত এবং তিক্ততাপূর্ণ। 
এখন পর্যন্ত ইসলামের আদর্শের বাহিরে গিয়ে যারা জীবন 
যাপন করছে, বর্তমানে তারা অসহনীয় এক যন্ত্রণার মধ্যে 
জীবন যাপন করছে। তারা অত্যন্ত কষ্টের মধ্যে আছে। 
যার ফলে অমুসলিম নারীরা তাদের জীবনের প্রতি অতিষ্ঠ 


IslamHouse com 


১৩ ১৩ 


হয়ে এ কামনা করছে যে, যদি আমরা মুসলিম সমাজে 
বসবাস করতে পারতাম। 


একজন বিখ্যাত লেখক মাস আতুরদ, বলে, আমাদের 
কারখানায় কাজ করা হতে তারা তাদের নিজ গৃহে 
অবস্থান করে ঘরের কাজকর্ম সমাধান করা অনেক 
উত্তম। কারণ, নারীরা যখন ঘরের বাহিরে যায় তখন 
তাদের জীবনের সোন্দর্য চিরতরে ধ্বংস হয়ে যায়। তিনি 
আরও বলেন, আফসোস যদি আমাদের দেশ মুসলিম 
দেশের মত হত, তাহলে কতনা ভালো হত! মুসলিম 
দেশে নারীরা পবিত্র ও ইজ্জত-সম্মানের অধিকারী। 
তাদের ইজ্জত সম্মানের ওপর কোনো আঘাত আসে না। 
তাদের সাথে ঘরের সন্তানদের সাথে যে ধরনের আচরণ 
করা তাই করা হয়ে থাকে। আমাদের ইংলিশ দেশের জন্য 
এর চেয়ে খারাব আর কি হতে পারে আমরা আমাদের 
নারীদের নাপাকের দৃষ্টান্ত বানিয়ে রেখেছিলাম। আমাদের 


IslamHouse com 


১৩ ১৩৪ ৫% |= 


এ ধরনের করুণ পরিণতি কেন? আমরা কেন আমাদের 
মেয়েদের জন্য এমন ধরনের কাজ নির্ধারণ করি না যা 
তাদের স্বভাবের সাথে মিলে। যেমন তারা ঘরের 
কাজগুলো আঞ্জাম দেবে, বাচ্চাদের লালন পালন করবে, 
পুরুষদের খেদমত করবে ইত্যাদি এবং পুরুষরা যেসব 
কাজ করে তা হতে তারা সম্পূর্ণ বিরত থাকবে। এতে 
তাদের ইজ্জত সম্মান ঠিক থাকবে এবং তাদের মর্যাদা 
অক্ষুণ্ন থাকবে। 


IslamHouse com 


১৩ ১৩ 


ইসলাম নারীদের জন্য এমন সব নিয়ম-নীতি ও বিধি- 
নিষেধ দিয়েছেন, যা পালন করলে একজন নারী তার 
পবিত্রতা রক্ষা করতে সক্ষম হয়, সতীত্ব ঠিক থাকে এবং 
ইজ্জত সম্মান রক্ষা পায়। আল্লাহ তাআলা নারীদের পর্দা 
দেন, তাদের নগ্ন-পর্দাহীন, সুগন্ধি লাগিয়ে ও সেজে-গুজে 
ঘর থেকে বের হতে ও কোথা সফর করতে নিষেধ করে। 
এছাড়াও নারী পুরুষের এক সাথে মেলা মেশা, তাদের 
সাথে পৰ্দাহীন কথাবার্তা থেকে নিষেধ করেন। 


আর এসব আদেশ নিষেধ ও বিধি-বিধান এজন্য রাখা 
কার্যকলাপ, হতে রক্ষা করতে পারে। তাদের সতীত্বের 
ওপর যাতে কোনো প্রকার আঘাত না আসে। আল্লাহ 
তা'আলা নারীদের সম্ভ্রম রক্ষায় যে সব বিধি বিধান 
আরোপ করেছে তা নিম্নরূপ: 


IslamHouse com 


১৩ ১৩ 


এক. পর্দা 


এর অর্থ হলো, নারীরা তাদের পুরো শরীর ও হাত-পা 
চেহারা ডেকে রাখবে, যাতে অপরিচিত কোনো লোক 
তাদের শরীরের কোনো অঙ্গ দেখতে না পায়। তাদের 
সৌন্দর্য অবলোকন করতে না পারে। আল্লাহ তা'আলা 
বলেন, 


SR sl 35 DEG BEY FEAT CS 
De Ee SEBIAMG LEnsG LTS Ae < EN 
Al 08 555 0 LOSI BS Gels or LEE 

[4:21 (OL Gt 


“হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও 


মুমিনদেরকে মুমিনদের নারীদেরকে বল, তারা যেন 
তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে 
দেয়, তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে 
কাছাকাছি পন্থা হবে। ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে 


IslamHOouse com 


১৩ ১৩ 


না। আল্লাহ তা'আলা অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু” 
[সূরা আল-আহযাব, আয়াত: ৫৯] 


Il LS Sle 255 2 SRLS UG SALE GY: 
SNS Bf I 653 ol LS SE GG bess 

‘ Geos! tos EGF > a z 
{be hl is SE = LI 2s ys 4S 35NGSSS 


[Lor :21=)\] 


“আর যখন নবীপত্নীদের কাছে তোমরা কোনো সামগ্রী 
চাইবে, তখন পর্দার আড়াল থেকে চাইবে; এটি তোমাদের 
ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র । আর আল্লাহর 
রাসূলকে কষ্ট দেওয়া এবং তার (মৃত্যুর) পর তার 
স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয়। 
নিশ্চয় এটি আল্লাহর কাছে গুরুতর অপরাধ” [সূরা 
আল-আহযাব, আয়াত: ৫৩] 


নিষিদ্ধ: 


IslamHouse com 


১৩ ১৩ 


আল্লাহ তা‘আলা বলেন, 
ON Doll ER GF NY S55 55%) 
[YY :2l>)\] 


“আর তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করবে এবং 
প্রাক-জাহেলী যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না।” 
[সূরা আল-আহযাব, আয়াত: ৩৩] 


আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 


(18) HEA APE SCO NOSES ES ES SE lA 


“নারীরা হলো, লজ্জাবতী তারা যখন ঘর থেকে বের হয় 
শয়তান তাদের দিকে মাথা উচু করে দেখে” [তিরমিধী, 
হাদীস নং ১১৭৩] 


যেন কর্কশ ভাষায় কথা বলে, তাদের সাথে নরম ও 


IslamHOouse com 


১৩ ১৩ — 


কোমল ভাষায় কথা বলবে না: 

আল্লাহ তা‘আলা বলেন, 

I Ss brs st 3 of EEG YH Gc Sy 
[YS :21;=)\ ৰব 


“তবে (পরপুরুষের সাথে) কোমল কণ্ঠে কথা বল না। 
তাহলে যার অন্তরে ব্যাধি রয়েছে সে প্রলুক্ধ হয়। আর 
তোমরা ন্যায় সংগত কথা বলবে ৷” [সূরা আল-আহযাব, 
আয়াত: ৩২] 


চার. কোনো পুরুষের সাথে একান্ত হতে পারবে না 


সহীহ বুখারী ও মুসলিমে আব্দুল্লাহ ইবন আব্বাস 
রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


CoE > খর) all ৯ SHES 


IslamHOouse com 


(2 ১৪০ os )|- 


“কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে মুহরিম ছাড়া 
একাকার না হয়” 


থাকবে: 
হাদীস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন, 

(bl ais, ds sl Ll B20 1s) 
ক্ষতিকর কাতার হলো, প্রথম কাতার”! 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত 
আদায় করতে মসজিদে যায় তখন আদেশ দেন যাতে 
তারা পুরুষদের সাথে মিশে। সুতরাং মসজিদের বাইরে 
তাদের সাথে মেশার কোনো অবকাশই থাকে না। নারীর 


% সহীহ বুখারী, হাদীস নং ৫২৩৩; সহীহ মুসলিম, হাদীস নং ১৩৪১ । 
” সহীহ মুসলিম, হাদীস নং ৪৪০ ৷ 


IslamHOouse com 


পুরুষের সাথে মেলা-মেশা করলে অনেক ক্ষতি ও 
বিপদের সম্ভাবনা থাকে। পূর্বে এ বিষয়ে কিছু আলোচনা 
করা হয়েছে। 


ছয়. মুহরিম ছাড়া কোথাও সফর করতে যাবেনা 


সহীহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে 
বৰ্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Ups ps 53 YJ) Ls olily fe BL 


“একজন নারীর জন্য তার মুহরিম ছাড়া ঘর থেকে বের 
হওয়া হালাল নয়” ৷** 


সাত. ঘর থেকে বের হওয়ার সময় সাজ সজ্জা ও সুগন্ধি 
লাগিয়ে বের হবে না 


আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 


? সহীহ মুসলিম, হাদীস নং ১৩৩৮ 


IslamHouse com 


১৩ ১৪ 


al Eat SU Leech Solio rahe Sh 


তোমাদের নারীদের থেকে কেউ যদি মসজিদে আসে সে 
যেন কোনো ধরনের সুগন্ধি ব্যবহার না করে”? 


ইমাম আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
থেকে বর্ণনা করেন, তিনি বলেন, 


4) oad 55 de S55 a3 © Shas lal Lah 

asl oxo Hy sly BY 
“যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের 
হয়, অতঃপর সে মানুষ যাতে তার থেকে সুগন্ধি অনভব 
করে সে জন্য সে মানুষের পাশ দিয়ে অতিক্রম করে, তা 
হলে সেও একজন ব্যভিচারিনী এবং তার প্রতিটি দৃষ্টি 
ব্যভিচারী ।”** 


৯ সহীহ মুসলিম, হাদীস নং ৪৪৩ । 
* আহমাদ, হাদীস নং ৪১৮। 


IslamHOouse com 


3 ১৪৩ ০ |= 


কোনো জ্রক্ষেপ করবেনা 
আল্লাহ তা‘আলা বলেন, 
[YN (bee) of GL CLD BelS5b G04 V5) 


“আর তারা যে নিজেদের গোপন সোন্দর্য প্রকাশ করার 
জন্য সজোরে পাদচারণা না করে।” [সূরা আন-নূর, 
আয়াত: ৩১] 


রাখবে: 


নারীরা পুরুষদের দিকে তাকাবে না। আল্লাহ তা'আলা 
বলেন, 


ee EES: r2l be Pas 235 LL 5} 
ie [ণ ER Re 
[Y) D0 (Es HE NL EES) A 


“আর মুমিন নারীদেরকে বল, তারা তাদের দৃষ্টিকে 
ংযত রাখবে এবং তাদের লজ্জা-স্থানের হিফাযত 


IslamHouse com 


8 ১৪৪ 3 |= 


করবে। আর যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তাদের 
সৌন্দৰ্য তারা প্রকাশ করবে না৷” [সূরা আন-নূর, আয়াত: 
৩১] 


দশ, আল্লাহর ইবাদত ও তার নির্দেশাবলীর হিফাযত 
করবে 


HEL CBA 255 HT LE SIT Ss BLA S35 
(ts SEG Al KH ag LoS S25 

[rr :2l>)'] 
“আর তোমরা সালাত কায়েম কর, যাকাত প্রদান কর 
এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য কর। হে নবী 
পরিবার, আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে 
অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে 
সম্পূর্ণরূপে পবিত্র করতে ।” [সূরা আন-নূর, আয়াত: 


৩৩] 


IslamHOouse com 


১৩ ১৪৫ ০3 |= 


আল্লাহ তা'আলা নারীদের জন্য যেসব বিধি-বিধান 
দিয়েছে, তা সবই নারীদের নিরাপত্তা ও তাদের মান 
সম্মানের হিফাযত করার জন্যই দিয়েছেন। সুতরাং এ 
কথা বলা বাহুল্য যে, আল্লাহ তা'আলার নি‘আমত অনুগ্রহ 
নারীদের ওপর অসংখ্য ও অনেক বেশি। ফলে ইসলামের 
মধ্যেই তাদের জন্য নিহিত রয়েছে তাদের কল্যাণ। 
একমাত্র ইসলামই নিশ্চিত করছে তাদের নিরাপত্তা এবং 
গ্যারান্টি দিয়েছে তাদের মান মর্যাদা রক্ষার। ইসলাম 
নারীদের থেকে যাবতীয় ফিতনা ফ্যাসাদ দূর করেছে, 
যাতে তারা দুনিয়াতে পাক-পবিত্র জীবন যাপন করতে 
পারে এবং তারা যাতে কোনো প্রকার ধ্বংস বিপদ ও 
নিরাপত্তা হীনতার সম্মুখীন না হতে হয়। ইসলাম তাদের 
রক্ষা করে সব ধরনের ভ্রান্তি, বিকৃতি ও ভ্রষ্টতা হতে। 


হ্যাঁ, ইসলাম একজন মুসলিম নারীকে সর্বাধিক সম্মানে 
ভূষিত করেছে, তাকে সর্বোত্তম নিরাপত্তা দিয়েছে এবং 
ইসলাম তার জন্য পাক-পবিত্র জীবনের দায়িত্ব নিয়েছে। 


IslamHouse com 


(১৪৬ )- 


আর ঝাণ্ডা হলো, উত্তম চরিত্র ও উন্নত সংস্কৃতি। একজন 
নারী যতক্ষণ পর্যন্ত দীন ইসলামকে অঁকিড়ে ধরে রাখবে, 
আল্লাহর দেওয়া বিধান মেনে চলবে, নবীর অনুকরণ 
করবে, ইসলাম ও শরী‘আতের বিধানের ওপর অটল 
বিশ্বাস রাখবে, ততক্ষণ পর্যন্ত সে আত্ম-মর্যদাশীল, উন্নত 
চরিত্রের অধিকারী ও উত্তম জাতি হিসেবেই পরিগণিত 
হবে। এতে সে দুনিয়াতে সফলতা ও প্রশান্তি লাভ করবে 
আর কিয়ামতের দিন মহান সাওয়াব ও বিনিময়ের 
অধিকারী হবে। ইমাম আহমদ আব্দুর রহমান ইবন 
আউফ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণনা করেন, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


enh ediasey eth Cdl HEL kl ele Bh 
(msl EL lH El or cls lw coll, 


“নারীরা যখন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে, 
রমযানের সাওম রাখবে, লজ্জাস্থানের সংরক্ষণ করবে, 


IslamHOouse com 


১১ ১৪৭ ০% |= 


এবং স্বামীর অনুকরণ করবে, জান্নাতের যে কোনো দরজা 
দিয়ে চায়, সে প্রবেশ করতে পারবে।”* 


হাদীসে নারীদের জন্য জান্নাতের পথকে কতই না সহজ 
করা হয়েছে। একজন নারী যখন উল্লেখিত দিক-নির্দেশনা 
অনুযায়ী জীবন যাপন করবে, তখন তার জন্য জান্নাতের 
সব দরজাগুলো খুলে দেওয়া হবে। 


Jl SHAT Oks GAT 5 ALE Si 0132p BY 
[SV Ll (© Cab Sls 


“আর আল্লাহ চান তোমাদের তাওবা কবুল করতে। আর 
যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে, তোমরা 
প্রবলভাবে (সত্য পথ থেকে) বিচ্যুত হও” [সূরা আন- 
নিসা, আয়াত: ২৭] 


অত্যন্ত দুঃখের বিষয় হলো, বর্তমান যুগে মুসলিম নারীরা 
গভীর ষড়যন্ত্রের শিকার। ইসলামের শত্রুরা আজ 


% সহীহ ইবন হিব্বান, হাদীস নং ৪১৬৩। 


IslamHouse com 


১৩ ১৪ 


তাদেরকে ষড়যন্ত্রের জাল হিসেবে ব্যবহার করছে। 
প্রগতিবাদ, নারী-স্বাধীনতা, সমান অধিকার ইত্যাদি ভুয়া 
শ্লোগান তুলে নারীদেরকে তাদের লক্ষবস্তুতে পরিণত 
করছে। তাদের ইজ্জত, সম্মান, আত্মমর্যাদা ও পবিত্রতা 
ধ্বংসের নিমিত্তে, তারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে 
নানাবিধ অপপ্রচার চালাচ্ছে। তারা আজ পর্দার বিপক্ষে 
অবস্থান নিয়েছে, নারীদের ঘর থেকে বের করে রাস্তায় 
নামিয়ে নারী ও পুরুষের অবাধ মেলামেশাকে উৎসাহ 
দিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রচার মাধ্যম, পেপার পত্রিকা, 
বাদ্যযন্ত্র, ইত্যাদিতে নারীদের বিভিন্ন ধরণের উলঙ্গ ও 
নোংরা ছবি প্রদর্শন করার মাধ্যমে আজ তাদের কলঙ্কিত 
করছে। এসব দেখে মুসলিম নারীরাও আজ ঘরে থাকতে 
অনীহা প্রকাশ করছে। তারা বিজাতি, ইয়াহুদি ও 
খৃষ্টানদের অনুকরণ করতে আরম্ভ করছে। পর্দাকে তারা 
আজ তাদের উন্নতির পথে বাধা এবং আল্লাহর দেওয়া 
বিধানকে তারা তাদের জন্য জেলখানার শিকল মনে 


IslamHouse com 


(0 ১৪৯ ০s )|- 


করছে। এর পরিণতি যে কত খারাব হচ্ছে, তা যে কোনো 
সুবিবেচক বলতেই হাড়ে হাড়ে টের পাচ্ছে। 


IslamHOouse econ 


(৫০ J+ 


বিশেষ সতর্কতা 


বর্তমানে যারা আল্লাহর দেওয়া বিধি-বিধান (যাতে 
পুরোপুরি গ্যারান্টি ও সুখী সমৃদ্ধ জীবনের সম্পূর্ণ 
নিশ্চয়তা) তার কোনো তওয়াক্কা না করে, ষড়যন্ত্রকারীরা 
পুজি করে, তাদের ঘর থেকে বের করে আনছে, তাদের 
রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের ক্ষমতার বাইরে 
কিছু দায়িত্ব তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তাদের 
এমন বিপর্যয়ের দিকে টেনে আনা হচ্ছে, যার ভয়াবহতা, 
করুণ পরিণতি ও ক্ষতি সম্পর্কে তারা আদৌ অবগত 
নয়। 


বর্তমানে আলিম-উলামা, সত্যিকার দা‘ঈ ও সত্যবাদীরা 
নারীদের এ সব বিপর্যয় ও মহামারি হতে রক্ষা করার 
জন্য তাদের কোমর চেপে ধরছে এবং তাদের বাঁচানোর 
জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নারীরা যাতে তাদের 


IslamHouse com 


(5 ১৫১ ০s )|- 


স্বকীয়তা ও এতিহ্য বজায় রাখতে পারে এবং মারাত্মক 
অবনতি হতে নিরাপদ থাকে, সে জন্য তারা নিরলস- 
ভাবে কাজ করে যাচ্ছে। এ বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ 
ওলামা পরিষদের গবেষণা ও ফতওয়া বিভাগ থেকে 
২৫/১/১৪২০ হিজরীতে নারীদের উদ্দেশ্য একটি 
গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ করা হয়েছে। নারীদের প্রবন্ধটির 
বিষয়বস্তুটি জানা থাকাটা খুবই জরুরি। তাই তাদের 
ফতওয়াটিকে এখানে উল্লেখ করা উপযুক্ত মনে করছি: 


“সকল প্রশংসা আল্লাহ তা'আলার জন্য এবং সালাত ও 
সালাম আল্লাহর প্রেরিত রাসূলের ওপর ও তার 
পরিবারবর্গ, সাহাবীদের ওপর যারা ছিল তার নির্দেশিত 
পথের পথিক ও এ দীনের ধারক বাহক। 


“এ কথা আমাদের কারোই অজানা নয় যে, নারীরা 
ইসলামের ছায়াতলে কী-রকম জীবন যাপন করছে এবং 
তারা যে কতটা নিরাপদে আছে। বিশেষ করে আমাদের 
এ-দেশে (সৌদি আরবে) নারীদের যথেষ্ট সম্মান দেওয়া 


IslamHouse com 


১৩ ১৫, 


হয়ে থাকে, আমাদের এখানে তাদের জন্য উপযুক্ত 
কাজের ব্যবস্থা আছে এবং শরী‘আত অনুমোদিত সব 
ধরনের অধিকার তারা ভোগ করতে থাকে। পক্ষান্তরে 
নারীরা জাহেলি যুগে যে কতটা অমানবিক ও অসহনীয় 
নির্যাতনের স্বীকার হত, তা ভাষায় বর্ণনা করা যায় না। 
বর্তমান অমুসলিম রাষ্ট্রেও নারীরা অত্যন্ত নির্মম, 
অমানবিক ও অসহায় অবস্থায় জীবন যাপন করে। 


“এটি আল্লাহ তা'আলার বড় একটি নি‘আমত যার ওপর 
হলো, আল্লাহর দেওয়া নি‘আমতের যথার্থ মূল্যায়ন করা। 
কিন্তু দুঃখের বিষয় হলো, বর্তমানে এক শ্রেণির লোক 
ধারক-বাহক এবং তাদের সভ্যতা-সংস্কৃতর অন্ধ- 
অনুসারী। তারা আমাদের দেশের নারীরা যেভাবে 
পর্দাশীল, লজ্জাবতী, ও নিরাপদে থাকে তার ওপর তারা 
সন্তুষ্ট নয়। তারা চায় যে, আমাদের দেশের নারীরাও যেন 


IslamHouse com 


(৫৩ J+ 


পশ্চিমা, ধর্মহীন ও বিধর্মী দেশের নারীদের মতো রাস্তায় 
বের হোক, বেপর্দা হয়ে ঘুরে বেড়াক এবং পুরুষদের 
সাথে অবাধে চলাফেরা করুক। ফলে তারা বিভিন্ন 
পেপার-পত্রিকায় নারীদের নিয়ে অশালীন লেখালেখি করে 
এবং নারীদের নামে তারা বিভিন্ন ধরনের দাবি দাওয়া 
উত্থাপন করে। নিম্নে এর কয়েকটি বিষয় আলোচনা করা 
হলো, 


“এক. পর্দার বিরোধিতা করা; আল্লাহ নারীদের পর্দা 
করার যে নির্দেশ দিয়েছে তারা তার বিরুদ্ধে অবস্থান 
নিয়েছে। পর্দা যা নারীদের সম্ভম ও ইজ্জতের গ্যারান্টি 
তার বিরুদ্ধে তারা অব্যাহত অপপ্রচার চালায় এবং পর্দা 
করা যাতে মুসলিম সমাজে না থাকে তার বিরুদ্ধে তারা 
নানাবিধ শ্লোগান আবিষ্কার করছে। পর্দা করা যে, ফরয 
তা কুরআন ও হাদীস দ্বারাই প্রমাণিত। আল্লাহ তা'আলা 
বলেন, 


IslamHouse com 


(2 ১৫৪ es )|- 


UE I A HE 
[4:5 BE 


“হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও 
মুমিনদেরকে বল, তারা যেন তাদের জিলবাবের কিছু 
অংশ নিজদের উপর ঝুলিয়ে দেয়, তাদেরকে চেনার 
ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে।ফলে 
তাদেরকে কষ্ট দেওয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত 
ক্ষমাশীল পরম দয়ালু ।” [সূরা আল-আহ্যাব, আয়াত: 
৫৯] 


LTT OR ¥ 


ue lic SE LEIS BUI 35 bs ABTS 
[Lor :21;=)\] 


IslamHouse com 


১৩ ১৫ 


“আর যখন নবী পত্নীদের কাছে তোমরা কোনো সামগ্রী 
চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে; এটি তোমাদের 
ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র। আল্লাহর 
রাসূলকে কষ্ট দেওয়া এবং তার (মৃত্যুর) পর তার 
স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয়। 
নিশ্চয় এটি আল্লাহর কাছে গুরুতর পাপ৷” [সূরা আল- 
আহযাব, আয়াত: ৫৩] 


আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার কথা, বনী মুস্তালাকের যুদ্ধে 
যখন তিনি সৈন্যদের থেকে পিছু হটলেন এবং সাফওয়ান 
ইবন মুয়াত্তাল তার পাশ দিয়ে অতিক্রম করছে, তা 
জানতে পেরে, সাথে সাথে চেহারা ডেকে ফেলেন। 
তারপর তিনি বলেন, সে আমাকে পর্দা ফরয ওয়ার পূর্বে 
দেখেছিল। তার এ কথা দ্বারা বুঝা যায় যে, পর্দা করা 
ফরয এবং চেহারাও পর্দার অন্তর্ভুক্ত। 


“তার অপর একটি বাক্য দ্বারাও পর্দা যে ফরয তা 


IslamHouse com 


(১৫৬ J+ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে 
ছিলাম, আর যখন আমাদের সাথে পুরুষরা অতিক্রম 
করত তখন আমরা আমাদের ওড়না দিয়ে চেহারা ডেকে 
রাখতাম আর যখন আমরা তাদের অতিক্রম করে 
ফেলতাম তখন আবার চেহারা খুলে ফেলতাম। এ ধরনের 
আরও অনেক হাদীস কুরআন রয়েছে, যা দ্বারা মুসলিম 
নারীদের জন্য পর্দা করা যে ফরয তা প্রমাণিত হয়। 


“তা সত্ত্বেও ষড়যন্ত্রকারীরা আল্লাহর কিতাব ও নবীর 
অপপ্রচার চালায়। যার ফলে নারীরা যখন ঘর থেকে বের 
হয়, তখন যাদের অন্তরে ব্যাধি রয়েছে বা যারা দুশ্চরিত্র 
তারা তাদের দিকে তাকিয়ে উপভোগ করতে থাকে। 


অথচ নারীরা যখন গাড়ী চালানোর জন্য রাস্তায় বের হবে, 
তখন তাদের জন্য অনেক ক্ষতি ও বিপদের আশঙ্কা 


IslamHouse com 


১৩ ১৫ 


রয়েছে, যা একজন জ্ঞানী বলতেই অনুভব করতে পারে। 
যেমনি ভাবে দুর্ঘটনা ঘটতে পারে অনুরূপভাবে যখন 
একজন নারী একাকার হবে তখন সে অবশ্যই বিপদে 
পড়তে পারে। 


“তিন. নারীদের ছবি তোলা: এ বিরুদ্ধবাদীরা নারীদের 
ছবি বিভিন্ন ধরনের কার্ড ইত্যাদিতে লাগিয়ে রাখার দাবি 
তোলে। অথচ যখন তার ছবিটি কার্ডে লাগানো হয় তখন 
তার এ কার্ডটি অনেক লোকজনরে হাতে যাবে। তখন 
যাদের অন্তরে ব্যাধি আছে বা দুশ্চরিত্র তারা সুযোগ পেয়ে 
যাবে। আর এতে যে, নারীরা বেপর্দা হবে এবং সংকটে 
পড়বে তাতে সন্দেহ করার কোনো অবকাশ নেই । 


“চার. নারী-পুরুষের অবাধ মেলা-মেশার দাবি: তারা নারী 
ও পুরুষের অবাধ মেলা-মেশার দাবি করে এবং যে সব 
কাজ পুরুষদের জন্য প্রযোজ্য তা নারীদেরও করতে 
দেয়ার জন্য সুযোগ দেয়ার দাবি করে। অথচ, তাদের জন্য 
যে সব কাজ প্রযোজ্য এবং তাদের স্বভাবের সাথে যে 


IslamHouse com 


১৩ ১৫। 


কাজের সম্পর্ক রয়েছে, সে কাজের মধ্যে সীমাবদ্ধ 
থাকাকে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত করা বলে 
দাবি করে। 


“এতে কোনো সন্দেহ নেই যে, তাদের এ দাবি সম্পূর্ণ 
বাস্তবতার পরিপন্থী ও অবান্তর। কারণ, তাদের জন্য যে 
কাজ উপযুক্ত নয়, তাদের সে কাজের দায়িত্ব দেয়াই 
হলো, প্রকৃত পক্ষে তাদের বেকার বানিয়ে দেওয়া। 
ইসলামী শরী‘আত নারী পুরুষদের অবাধ মেলা-মেশা, 
অপরিচিত পুরুষদের সাথে একজন নারীর একান্ত হওয়া 
এবং নারীদের একাকী সফর করা ইত্যাদিকে যে, হারাম 
করেছে তার বিরুদ্ধে অবস্থান নেয়া। কারণ, এর ফলে যে 
সব ক্ষতি বা বিপর্যয়ের সম্মুখীন হতে তা কখনই 
প্রশংসনীয় হতে পারে না। অথচ আল্লাহ তাআলা 
ইবাদতের স্থানেও নারীদের পুরুষের সাথে একসাথে 
ইবাদত করতে নিষেধ করছে। ফলে ইসলামের বিধান 


IslamHouse com 


১৩ ১৫ 


পিছনে হবে এবং নারীদেরকে তাদের ঘরে সালাত 
আদায়ের জন্য উৎসাহ দেওয়া হয়েছে। কারণ, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


Ud AS 85729 Wl ls DM sll ans Nh 


“তোমরা আল্লাহর বান্দিদের মসজিদে গমন করতে বাধা 
দিও না। আর তাদের ঘরসমূহ তাদের জন্য অতি উত্তম ৷” 


“এখানে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে যে, যদি 
তাতে তাদের নিষেধ করা যাবে না। কিন্তু তাদের জন্য 
ঘরে সালাত আদায় করাই উত্তম। কারণ, বর্তমান 
ফিতনা-ফাসাদের যুগে নারীদের ঘর থেকে বের হতে না 
দেওয়ার মধ্যেই নিরাপত্তা ৷ 


“আর ইসলাম এসব আদেশ এ জন্য দিয়েছে যাতে 
নারীদের সম্মান-হানি না ঘটে এবং তাদের যাবতীয় 
ফিতনার কারণ হতে দূরে রাখা যায়। সুতরাং মুসলিমদের 


IslamHouse com 


১৩ ১৬ 


ওপর কর্তব্য হলো, তারা যেন তাদের নারীদের সম্মান 
রক্ষায় মনোযোগী হয় এবং ষড়যন্ত্রকারীদের অবান্তর 
দাবীগুলোর প্রতি কোনো প্রকার ভ্রক্ষেপ না করে। আর 
তাদের অবশ্যই উপদেশে গ্রহণ করতে হবে, সে সব 
দেশের নারীদের করুণ পরিণতি হতে, যারা এ সব 
অবান্তর, মিথ্যা ও ভ্রান্ত দাবিগুলোকে গ্রহণ করে বিপদে 
পড়ছে এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের বেড়া ঝালে পা 
দিয়ে, চরম অশান্তিতে কালাতিপাত করছে। পশ্চিমা 
উপদেশ গ্রহণ করতে পারে। তাদের যে কি করুণ 
পরিণতি তার বাস্তব চিত্র দেখলে আমরা অতি সহজে 
অনুমান করতে পারি যে আমাদের দেশের নারীরা তাদের 
তুলনায় কত যে শান্তিতে আছে। সৌভাগ্যবান সেই যে 
অন্যের থেকে উপদেশ গ্রহণ করে। আমাদের দেশের 
ক্ষমতাশীলদের উচিত হলো, তারা যেন এ সব 
আহমকদের দাবি দাওয়া গ্রহণ করা হতে বিরত থাকে। 
সমাজকে তাদের মন্দ প্রভাব ও ভয়ানক পরিণতি হতে 


IslamHoUuse com 


৯১৩১ ১৬১ 3 |= 


প্রচার না পায় সে ব্যবস্থা করতে হবে। রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 


GLall doll LS Sw Sy i) 


ক্ষতিকর আর কোনো ফিতনা রেখে আসি নি” 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো বলেন, 
fe ada) 
“তোমরা নারীদের কল্যাণকর উপদেশ দাও ৷” 


সম্ভ্রম ও ইজ্জতের সংরক্ষণ করা এবং তাদের ফিতনার 
কারণ সমূহ হতে দূরে রাখা। আল্লাহ আমাদের সবাইকে 
সে সব কাজ করার তাওফীক দিন যাতে রয়েছে তাদের 
জন্য দুনিয়াও আখিরাতের কল্যাণ” । 


IslamHouse com 


১৩ ১৬ — 


ঘোষণাটিতে শাইখ আব্দুল আযীয ইবন বায রহ, শাইখ 
আব্দুল আযীয আল-শাইখ, শাইখ আব্দুল্লাহ আল- 
গুদাইয়ান, শাইখ বকর আবু যায়েদ ও শাইখ সালেহ 
আল-ফাওযান সবাই স্বাক্ষর করেন। আল্লাহ তাআলা 
তাদের সবাইকে উত্তম প্রতিদান দিন। 


IslamHouse com 


১৩ ১৬ = 


এটি একটি গুরুত্বপূর্ণ পুস্তিকা, যাতে একজন 
মুসলিম নারীকে ইসলাম কি কি সম্মান দিয়েছে 
এবং একজন মুসলিম নারীর অধিকার প্রতিষ্ঠায় 
ইসলামের ভূমিকা সম্পর্কে আলোচনা করা 
হয়েছে। অবশেষে নারীদের অধিকারের বিষয়ে 
যেসব সন্দেহ উত্থাপন করা হয় থাকে, সেগুলোর 
জবাব দেওয়া হয়েছে। 


IslamHouse com 


IslamHouse cn 


